শির্ক কী ও কেন? 


(২য় খণ্ড) 
[ বাংলা - Bengali _ Jee, ] 


ড. মুহাম্মদ মুয্যাম্মিল আলী 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013 - 1434 


9101111059৮ 


https://archive.org/details/@salim molla 


(3৬০১3) 


( 2111 এ) 


১৬০ ৩১১ + ০১ 


LS; ১ ৮০৪ 501১ 23৬1) 


2013 - 1434 


15101110015, 





দ্বিতীয় অধ্যায় 





বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মাঝে শির্কের বহিঃপ্রকাশ 





প্রথম বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে জনগণ কর্তৃক 
পরিচ্ছেদ | তা গ্রহণের ধরন ও প্রকৃতি 





বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে এদেশের 
ভৌগলিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা 





জনগণের ইসলাম গ্রহণের ধরন ও প্রকৃতি 








দ্বিতীয় ৷ বাংলাদেশে শির্ক চর্চার কেন্দ্রসমূহ 








তুলনা 














বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মাঝে প্রচলিত শির্ক 
(১১১১৩১২৬৭০৮ ৩৭০৪ ও Srl ৮১৬০) 


জ্ঞানগত শির্ক (এ৷ 3 430 ১৯৬০) 





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বা 
গায়েব সম্পর্কে জানতেন বলে বিশ্বাস করা 





ভাগ্য সম্পর্কে জানার জন্য জ্যোতির্বিদদের নিকট 
গমন করা এবং তাদের কথায় বিশ্বীস স্থাপন করা 








অতীত ও বর্তমান জ্যোতির্বিদদের মধ্যে পার্থক্য 





জিন ও জিন সাধকরা অদৃশ্য সম্পর্কে জানতে পারে 
বলে বিশ্বাস করা 





পাখি বা বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা 
আল্লাহর ওলিগণ গায়েব সম্পর্কে জানেন? 





পরিচালনাগত শির্ক (9,০৭ ১ এ, ১৯৬৬০) 





বিপদ মুক্তির জন্য খতমে নাবী পাঠ করা 











রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রশংসা 
ও স্তুতি বর্ণনা করে তাঁকে আল্লাহর অবতারে 





4 








পরিণত করা 





অলিগণের মধ্যে যারা গউছ ও কুতুব তারা পৃথিবী 





ওলিগণ কি মানুষের কল্যাণ করতে পারেন ? 





কবরস্থ ওলিগণ কি আহ্বানকারীদের আহ্বান 
শুনতে পারেন? 





আল্লাহই সকল কল্যাণ ও অকল্যাণের মালিক 





কবরে অব্দুল কাদির জীলানীর হস্তক্ষেপে বিশ্বাস 





আব্দুল কাদির জীলানীকে দস্তগীর নামে 
অভিহিতকরণ 
সকল ক্ষমতার মালিক বলে মনে করা 





ওলীদের কবর ও কবরের মাটি, গাছ, নিকটস্থ 
কূপের পানি ও জীব-জন্তর দ্বারা উপকারে বিশ্বাস 
করা 





মানব রচিত বিধান ও আইন দ্বারা দেশ শাসন ও 











দান 





5 








করা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেটে 
বাধা পাথরের দ্বারা উপকারে বিশ্বাস 





নিন্নজগতের উপর উর্ধজগতের তারকারাজির 
প্রভাবে বিশ্বাস করা 





মানুষের উপর কোনো গ্রহের প্রভাব থাকা মিথ্যা 
হওয়ার বাস্তব প্রমাণ 





উপাসনাগত শির্ক (০1১৬০) 3 J ৯৬) 





আল্লাহ তা'আলার নামের জিকরের সাথে বা 
এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর নামের জিকর করা 





কবরমুখী হয়ে বা কবরের পার্শ্বে নামায আদায় 
করা 





দ্রুত দো'আ কবুল হওয়ার আশায় মুরশিদ বা 





ওলীদের নিকট কিছু কামনা করা 











ওলীদেরকে সাহায্যের জন্য আহ্বান করা 


6 











আল্লাহর এবাদতের জন্য কবরের পার্শ্বে ইতিকাফ 
বা অবস্থান করা 





কবরের চার পার্শ্বে প্রদক্ষিণ বা ত্বওয়াফ করা 
কবরকে সামনে রেখে রুকু" ও সেজদা করা 








গায়রুল্লাহের নামে পশু যবাই করা 








অন্তরে পীর ও ওলিদের অনিষ্টের গোপন ভয় করা 





আল্লাহ ব্যতীত অন্যের উপর ভরসা করা 





আল্লাহ ও রাসূল ব্যতীত কোনো মানুষের মত ও 
পথের নিঃশর্ত আনুগত্য ও অনুসরণ করা 





নির্দিষ্ট করে এক মাযহাব অনুসরণের সম্ভাব্য স্থান 





সকল বিষয়ে নির্দিষ্ট করে এক মাযহাব পালন করা 
জরুরী না হওয়ার কারণ 











বিশুদ্ধ হাদীসের বিপরীতে অন্ধভাবে মাযহাব 
পালনের বাস্তব উদাহরণ 


অনুসরণের ব্যাপারে সাধারণ ও আধুনিক শিক্ষায় 





7 








শিক্ষিতদের অবস্থা 





পীরের নিকট রহমত ও করুণা কামনা করা 
অভ্যাসগত শির্কের উদাহরণ (এ =) ৯৬০, 
cl) 





আংটি বা বালা পরিধান করা 
জিন বা অপর কোনো রোগের অনিষ্ট থেকে 
(Gam 1 Sl SAS) 





তা'বীজের প্রকারভেদ 





এ জাতীয় তা'বীজ হারাম হওয়ার কারণ 





দুধের গাভী ও নতুন বাচ্চার গলায় তা'বীজ, জুতা 
ও জালের টুকরা ঝুলানো 





বিছানা, বালিশ বা অন্য কোথাও তা'বীজ রাখা 





আগুন, রক্ত, খাবার দ্রব্য, সন্তান ও মাটি ইত্যাদির 
নামে বা তাতে হাত রেখের শপথ গ্রহণ করা 











ওলীদের কবরের মাটি ও সেখানে জালানো 





8 








মোমবাতিকে বিভিন্ন রোগের জন্য উপকারী মনে 
করা 





কোন ভাক্কর্ষ বা স্মৃতিসৌধকে সম্মান প্রদর্শনের 
প্রদর্শন করা 





কপালে টাকা স্পর্শ করে তা সম্মান করা 





জঙ্গলের জিনের কাছে আশ্রয় চাওয়া 
খাওয়াজ খিষির ও পীর বদরকে আহ্বান করা 





মাটি ও গাছকে সালাম করা 





শির্কে আসগর এর কতিপয় উদাহরণ 
(০০০৬ 4০৩৭ al ০০) 








কুসংস্কার 
বাংলাদেশের মুসলিমদের মাঝে প্রচলিত শির্কের 
সাথে জাহেলী যুগের শির্কের তুলনামূলক আলোচনা 








তৃতীয় অধ্যায় 





9 








অধিকাংশ মুসলিমদের শির্কে পতিত হওয়ার কারণ 
(4503 dll ০৮০৪৫ 6959 ০৬৭৬] 0০৮) 





প্রথম 
পরিচ্ছেদ 


অধিকাংশ মুসলিমদের শির্কে পতিত হওয়ার 
পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ 








প্রথম পরোক্ষ কারণ : ইসলামের সঠিক আকীদা 

সম্পর্কে তারা অজ্ঞ 

এ ও এন 65৯9 AA ৪৪ ০১3 dl) 
(imal 2৮১০] ৮৮০০) ৪৬ 





১৩১৬৩ SAA 6989 ০৯৬০ ০৯ SEN dh) 
(bil 





মুসলিমদের শির্কে লিপ্ত হওয়ার প্রত্যক্ষ কারণসমূহ 
(SAS ol (৯9 8০৯৩০ ৯৩০৪) 





প্রথম কারণ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও অলিগণের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে 
সীমালজ্ঘন 








রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর 
10 











দ্বিতীয় কারণ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এবং ওলিগণ কে বৈশিষ্ট্য প্রদানের 





তৃতীয় কারণ : বস্তুর সাথে কল্যাণ ও অকল্যাণের 
সম্পর্ককরণ 





চতুর্থ কারণ : নিম্ন জগতের উপর উধ্বজগতের গ্রহ 
ও নক্ষত্রের প্রভাবে বিশ্বাসী হওয়া 





পঞ্চম কারণ : আল্লাহর উপাসনায় ওলিগণ কে 
শরীক করা 





ষষ্ট কারণ : ওলিগণ কে আল্লাহ ও সাধারণ 
মানুষের মধ্যে মধ্যস্থতাকারী ও শাফা'আকারী 
হিসেবে মনে করা 





সপ্তম কারণ : পীর ও মুরববীদের কথা-বার্তা ও 
হেদায়তী বাণীসমূহের অন্ধ অনুসরণ করা 





অষ্টম কারণ : ইমামগণের ইজতেহাদী উক্তি সমূহ 











নবম কারণ : দো'আ করার সময় ওসীলা গ্রহণের 





ll 








দশম কারণ : অলিগণের শাফা'আত সম্পর্কে 
একাদশ কারণ : অলিগণের নিকট কল্যাণ কামনা 
ও তাঁদের অকল্যাণের গোপন ভয় করা 





দ্বাদশ কারণ : কবরের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে 





ত্রয়োদশ কারণ : রাজনৈতিক নেতাদের আনুগত্য 





চতুর্দশ কারণ : কোনো কোন রোগ নিজেই 
সংক্রমিত হয় বলে মনে করা 





ওলিগণ কি মানুষ ও আল্লাহর মাঝে ওসীলা বা 
মধ্যস্থতাকারী? 


মানুষের জীবনের ইহলৌকিক সমস্যা ও তা 


সমাধানের মাধ্যম 





পরকালীন সমস্যা সমাধানের মাধ্যম 





জ্ঞানী ও সতমানুষদের সহচর্য গ্রহণ 
(৩০4১ HE সপ) 











কুরআনে বর্ণিত ওসীলা শব্দের অপব্যাখ্যা 





12 








(2৬90 ৪৯ ০৮৩1 ill) 





ওসীলার মুলকথা (৷ 2:2০) 





আল্লাহর নিকট কোনো মানুষের নাম বা মর্যাদার 
ওসীলায় কিছু চাওয়া যায় না 


জীবিত মানুষের দো'আর ওসীলা গ্রহণ 
(gle এল) 





কারো নামের ওসীলায় দো'আ করা বেদ'আত 











দো'আ কবুলের সম্ভাব্য সময় ও মুহূর্ত 
ওসীলার প্রকারভেদ 
(sy Al 059)69) 
প্রথম পন্থা : আল্লাহ তা'আলার সুন্দর নামাবলী ও 
সুমহান গুণাবলীর ওসীলায় দো'আ করা 
(ul ০৬০০১ sd oss Sh এ ০০৪৭) 





দ্বিতীয় পন্থা : আল্লাহর তাওহীদ ও ঈমানের 
রুকনসমূহের প্রতি ঈমান আনয়নের ওসীলায় 
দো'আ করা 

(১১৪1 36)0 0০১৩ hl এ ১৪৭) 








13 





তৃতীয় পন্থা : আল্লাহর নিকট বিপদ ও দুঃখের কথা 
বলে নিজের অপারগতা ও দুর্বলতা প্রকাশের 
ওসীলায় দো'আ করা 

(0৮০91 ০ SLY সত ৩ S53 OU এ ৮৪) 





চতুর্থ পন্থা: নিজের অপরাধ স্বীকার করার ওসীলায় 
দো'আ করা 
(2531 ০১ 4১ এ! ১৪৭) 





পঞ্চম পন্থা : কোনো সৎকর্মের ওসীলায় দো'আ 
করা 
(০১ ০৮১০৭] SS 4) এ ৮৪৭) 





ষষ্ঠ পন্থী : জীবিত মানুষের দো'আর ওসীলায় 
আল্লাহর নিকট কিছু কামনা করা 
(lal এ৭। ৩-৯ 4 এ| ১৮৭) 





ওসীলা করার অবৈধ পন্থা 
(4৬৮১৩ ios Al pl ডগ) 

কারো বিশেষ মর্যাদা কাউকে বিপদ থেকে রক্ষা 

করতে পারে না 











কারো বিশেষ মর্যাদার ওসীলায় আখেরাতে কেউ 





14 








বিপদ থেকে রক্ষা পাবেনা 





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
মর্যাদার ওসীলায় দো'আ করা বৈধ বলা সম্পর্কিত 
কতিপয় দলীল ও এর খণ্ডন 


আল্লাহর উপর কারো কোনো অধিকার নেই 





পার্থিব ও পরকালীন বিষয়ে অলিগণের শাফা'আত 


(2১১৯3 2৯5১৯ ২ NN ৪৪ এ] Soll) 





শীফা'আত সম্পর্কে আরবের মুশরিক ও 





অলিগণের শাফা'আত সম্পর্কে সাধারণ মুসলিমদের 





শাফা'আত 





কোনো মানুষই নিজেকে সৎ মানুষ হওয়ার সনদ 
দিতে পারে না 





কুরআন ও হাদীসের আলোকে শীাফা'আতের 
মূলকথা 














15 








বৈধ হওয়ার শর্তসমূহ 





আখেরাতে আল্লাহর কাছে শাফা'আত 
(০০৬৪) 2 3 401০ ৪০৬৪) 





সাধারণ মুশরিক ও মুসলিম মুশরিকরা আখেরাতে 
যে অবস্থায় হাজির হবে 








শাফা'আতের অনুমতি পাবেন 





শাফা'আতের দ্বিতীয় পর্যায় : জাহান্নামীদের 
শাফা'আতের অনুমতি পাবেন 
জাহান্নামীদের জন্য ফেরেশতা, নবী ও মুমিনদের 
শাফা'আত 





সাধারণ মু’মিনরগণও শাফা'আত করবে 





যারা কারো শাফা'আত পাবে না 











আখেরাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর শাফা'আতের সংখ্যা 





16 








সাধারণ মুসলিমদেরকে শির্কে পতিত করানোর 

ক্ষেত্রে শয়তানের বিভিন্ন অপকৌশল 

le LY এস 5 all সত lhl ০) 
(47403 il 





প্রথম অপকৌশল : কোনো কবরে কারো প্রয়োজন 
পূর্ণ হওয়া 





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো 
কোনো উপকার করতে পারেন না 





ওলিগণ কারো উপকার করতে না পারার প্রমাণ 





দ্বিতীয় অপকৌশল : বেলায়তের দাবীদারদের দ্বারা 
কিছু তেলেশমাতী প্রকাশ 





আল্লাহ ও রাসূলকে কারা সপ্নে দেখতে পারেন? 





খিযির আলাইহিস সালাম-এর সাক্ষাৎ 





প্রকৃত ওলির পরিচয় 











তৃতীয় অপকৌশল : ওলিগণ মানুষের আহ্বান 
১৯৮৮৪ ০১৭] ও ON ৪0 এ] ৬) 





17 








Gl ০০ ০০৩ ০৬৩ 





মানুষ মরে না ইন্তেকাল করে (2 ৮৬] ০৯৯ ১৯ 
১২০)? 





মৃত্যুর পর মানুষের রূহ কোথায় যায়? 





মৃত মানুষের শ্রবণ সম্পর্কে কুরআন ও হাদীসের 
বক্তব্য 





দেহে প্রাণ থাকলেই কেবল সকল জীব শ্রবণ 
করতে পারে 








মৃতদের বিশেষ মুহুর্তে শ্রবণ (০3 39 6৮ 
৩০৬) 





উপসংহার 








গ্ৰন্থপঞ্জী 








দ্বিতীয় অধ্যায় 


বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মাঝে শির্কের 
বহিঃপ্রকাশ 


প্রথম পরিচ্ছেদ 
বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে জনগণ কর্তৃক 
তা গ্রহণের ধরন ও প্রকৃতি 
বাংলাদেশের মুসলিমদের মাঝে শির্কের বহিঃপ্রকাশ সম্পর্কে 
অবগত হওয়ার বিষয়টি অনেকটা এ দেশে ইসলাম প্রবেশকালীন 
সময়ে এখানকার মানুষের ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা এবং 
জনগণ কর্তৃক তা গ্রহণ করার ধরণ ও প্রকৃতি অবগত হওয়ার 
উপরে নির্ভরশীল। সে জন্য নিম্নে উপর্যুক্ত বিষয়াদি সম্পর্কে 
সংক্ষেপে কিছু আলোকপাত করা হলো। 
বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে এখানকার ভৌগোলিক, 
রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা 


বর্তমান বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম এ দেশটি অতীতে 
ভারত উপমহাদেশের একটি অংশ ছিল। ১৭৫৭ সালে এদেশে 


19 


ইংরেজদের ওপনিবেশিক শাসন পাকাপোক্ত হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 
কয়েক শতাব্দী পর্যন্ত এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল। অতঃপর 
১৯৪৭ সালে তা পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান নামে 
ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এর পর ১৯৭১ সালে তা 
পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। বর্তমানে জনসংখ্যার 
দিক থেকে এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে 
পরিণত হয়েছে। এদেশটি পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে হিন্দু প্রধান 
দেশ ভারতের দ্বারা বেষ্টিত। এর দক্ষিণে রয়েছে মায়ানমার ও 
বঙ্গোপসাগর । এর আয়তন হচ্ছে ৫৫৫৯৮ বর্গ মাইল। এর জনসংখ্যার 
প্রায় ৯০% মুসলিম ৷ সুদূর অতীত কাল থেকেই এ দেশের মানুষ মানব 
রচিত বিভিন্ন ধর্মে দীক্ষিত ছিল। এ সব ধর্মের মধ্যে বহুল প্রচলিত ধর্ম 
ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্ম। তারা এ দুটি ধর্মের বিভিন্ন রাজা-বাদশা এবং 
উচ্চ শ্রেণীর হিন্দু ব্রাহ্মণদের দ্বারা সর্বদাই নির্যাতিত ও শোষিত ছিল। এ 
ছাড়াও সাধারণ লোকেরা হিন্দু ধর্মের বর্ণ বৈষম্য ও সামাজিক বিভিন্ন 
নিয়ম কানুনের দ্বারা নিপীড়িত ও অত্যাচারিত ছিল। ঠিক এমনই এক 
যুগ সন্ধিক্ষণ ও পরিবেশে এদেশে ইসলামের শুভাগমন ঘটে। হিজরী 
প্রথম শতকে যদিও কোনো কোনো আরব বণিকদের মাধ্যমে এদেশের 
কোনো কোনো অঞ্চলে ইসলামের আগমন ঘটেছে বলে প্রমাণ পাওয়া 


20 


যায়,: তবে খ্রিষ্টাব্দ অষ্টম ও নবম শতকেই এদেশে ইসলাম প্রবেশ 
করেছে বিপুল সমারোহে। বণিকগণ চট্টগ্রামের তৎকালীন সামুদ্রিক 
বন্দর দিয়ে সে এলাকায় প্রবেশ করেছিলেন এবং সেখানে তারা 
নিজেদের জন্য একটি উপনিবেশ তৈরী করে সেখান থেকেই দেশের 
অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এমনকি ১৭২ হিজরী সনে খলীফা 
হারুনুর রশীদের শাসনামলে তারা নদী পথে বর্তমান রাজশাহী জেলার 
পাহাড়পুর অঞ্চলেও পৌঁছেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।* তাদের 
সততা, ন্যায়পরায়ণতা ও দাওয়াতে এদেশের সাধারণ জনগণ প্রভাবিত 
হয়ে ইসলাম গ্রহণ করেছিল। তবে সে সময়ে যারা এ সব এলাকায় 
এসে ইসলামের দাওয়াতী কার্যক্রম চালিয়েছিলেন, আজ পর্যন্ত সুনির্দিষ্ট 
করে তাদের কারোরই নাম জানা সম্ভবপর হয় নি। এরপর খ্রিষ্টাব্দ 
একাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর এ সুদীর্ঘ সময়ে এ দেশের 


£ কুড়িগ্রাম জেলায় প্রত্তাত্বিক খনন কাজ চালিয়ে মাটির নিচে একটি 
মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। যার ইটের গায়ে কালেমায়ে 
তাইয়্যিবাহ ও হিজরী ৬৯ সালের বর্ণনা রয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে, 
হিজরী প্রথম শতকেই আরব বণিকদের দ্বারা এদেশে ইসলামের শুভাগমন 
ঘটেছিল। দেখুন : গোলাম সাকলায়েন, বাংলাদেশের সুফী সাধক; (ঢাকা : 
ইসলামিক ফাউন্ডেশন, ৫ম সংস্করণ, ১৯৯৩ খি.), পৃ. ৩। সংক্ষিপ্তাকারে। 

£, আব্দুল মান্নাম তালিব, বাংলাদেশে ইসলাম; (ঢাকা : আধুনিক প্রকাশনী, 


সংস্করণ বিহীন, ১৯৮০ খি.), পৃ. ৫৬। 
21 


বিভিন্ন অঞ্চলে তৎকালীন ইসলামী দেশসমূহের বিভিন্ন অঞ্চল থেকে 
বিশেষত আরব, ইয়ামন, ইরান, খুরাসান ও এশিয়া মাইনরের মধ্যাঞ্চল 
এবং উত্তর ভারত থেকে বহু আলিমে দ্বীন ও ওলিগণ এ দেশের বিভিন্ন 
অঞ্চলে বিভিন্ন যুগে ধারাবাহিকভাবে ইসলাম প্রচারের জন্য আগমন 
করেছিলেন।১ এ দীর্ঘ সময়ে ইসলাম প্রচারের এ যুগটিকে মোট তিন 
যুগে বিভক্ত করা যায় : 


১. প্রাথমিক যুগ বা শৈশবকাল : খ্ৰিষ্টাব্দ একাদশ শতাব্দী থেকে 
আরম্ভ করে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এ যুগটি 


বিস্তৃত ছিল। 


২. যৌবন কাল : খ্রিষ্টাব্দ ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় 
থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ যুগটি বিস্তৃত ছিল। 


৩. পতনের যুগ : খ্রিষ্টাব্দ পঞ্চদশ শতাব্দী থেকে সপ্তদশ 
শতাব্দী পর্যন্ত এ যুগে বিভিন্ন কারণে ইসলামের প্রচার ও 
প্রসার দুর্বল হয়ে পড়ে। 


i তদেব; ৬৩। 
22 


তাঁদের ইসলাম প্রচারের পদ্ধতি : 


এ তিন যুগের ইসলাম প্রচারকগণ তাঁদের কর্মের পদ্ধতিগত 
দিক থেকে দু'ভাগে বিভক্ত ছিলেন। তাঁদের একদল ‘আবেদ’ নামে 
পরিচিত ছিলেন। এঁরা যুদ্ধের পথ পরিহার করে নিরাপদ ও 
শান্তিপূর্ণ পন্থায় জনগণকে ইসলামের পথে আহ্বান জানাতেন। 
তাঁদের মধ্যে উল্লেখযোগ্যদের মাঝে রয়েছেন শাহ সুলতান বলখী, 
যিনি প্রারম্ভে ঢাকার হরিরামপুরে এবং পরে ৪৩৯ হিজরীতে 
বর্তমান বগুড়া জেলার মহাস্থান গড়ে এসে ইসলাম প্রচার করেন। 
এ নীতির উল্লযেখযোগ্যদের মধ্যে আরো রয়েছেন শাহ মুহাম্মদ 
সুলতান রুমী, যিনি 8৪৫হিঃ/১০৫০ সালে বর্তমান নেত্রকোনা 
জেলার “মদনপুর এলাকায় ইসলাম প্রচার করেন। মুঘল সম্রাট 
শাহ জাহানের আমলে ১০৮২/১৬৭১ সালে তাঁর নির্দেশে সেখানে 
তাঁর কবর নির্মাণ করা হয়। 

এঁদের মধ্যে আরো রয়েছেন শেখ জালাল উদ্দিন তবরেযী, 
যিনি বাংলাদেশে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর এ দেশে 
আগমন করেছিলেন এবং ৬২২হিঃ/১২২৫ সালে তিনি মৃত্যুবরণ 
করেন। এদের মধ্যে আরো রয়েছেন শাহ নেয়ামত উল্লাহ (মৃত 


23 


১০৭৫হিঃ/১৬৬৪ খ্রি.) এবং শেখ ফরীদ উদ্দিন ও অন্যান্য বহু 
দরবেশগণ ।£ 


ছিলেন। তাঁরা ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রয়োজনে যুদ্ধের পথ 
অবলম্বন করেছিলেন। তাঁদের মাঝে উল্লেখযোগ্যদের মধ্যে 
রয়েছেন: 


‘বাবা আদম শাহী’ যিনি ১১৫৭-১১৭৯ সালের মধ্যে 
তৎকালীন হিন্দু রাজা ‘বলরাম সেন'-এর আমলে ঢাকার 
বিক্রমপুর" এলাকায় এসে ইসলাম প্রচার করেন। 


£ শেখ ফরীদ উদ্দিন বর্তমান ফরিদপুর জেলায় আগত প্রখ্যাত “আবিদগণের 
মধ্যে অন্যতম ছিলেন। তাঁর আগমনের সঠিক তারিখ জানা যায় নি। বলা 
হয়ে থাকে যে, তাঁর নামের সাথে সম্পর্ক রেখে পরবর্তীতে ফরিদপুর 
জেলার নামকরণ করা হয়। এ আবিদের নামে ফরিদপুর জেলার 
কালেক্টরেট ভবনের নিকটবর্তী এলাকায় যশোর বোর্ডের নিকটতম একটি 


গাছের নিচে একটি দরগাহ রয়েছে। গোলাম ছাকলায়েন, প্রাগুক্ত; পৃ. ১৯৮। 
24 


তন্মধ্যে আরো রয়েছেন : “মাখদুম শাহ দৌলা শহীদ’ যিনি 
“শাহজাদপুর” এলাকায় আগমন করেছিলেন। 


আরো রয়েছেন : “শাহ তুরকান শহীদ’ যিনি তৎকালীন 
বাংলাদেশে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর গাযী হিসেবে 
বগুড়া জেলায় আগমন করেছিলেন। 

আরো রয়েছেন : ‘সৈয়দ আহমদ কাল্লা শহীদ’, উল্গই 
আ'জম জাফর খাঁন গাষী (মৃত- ৭১৩হি), শাহ জালাল (মৃত 
৯৭০হি:/১৫৬২ খ্রি.) এবং অন্যান্য গাজীগণ ।১ 


এ দীর্ঘ সময়ের মাঝে আগত এ সকল ‘আবিদ, যাহিদ 
(দুনিয়া বিরাগী) আলেম ও গাষীদের সততা, নিষ্ঠা ও চরিত্র 
মাধুর্যতা এবং তাঁদের দ্বারা প্রকাশিত কারামতসমূহ (অলৌকিক 
কার্যকলাপ) পর্যবেক্ষণ করে এ দেশের সাধারণ লোকেরা প্রভাবিত 
হয়ে দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। 


5. তদেব; পৃ. ৩৫; পীর চেহেল গাজী; (স্থান বিহীন: ১ম সংস্করণ, ১৯৬৮ খ্রি.) 


পৃ 
25 





জনগণের ইসলাম গ্রহণের ধরণ ও প্রকৃতি: 

জনগণের ইসলাম গ্রহণের অবস্থাকে বিচার ও বিশ্লেষণ 
করলে তাদেরকে দু'ভাগে বিভক্ত করা যায়। তাদের প্রথম ভাগে 
রয়েছেন এমন সব লোকেরা যারা ইসলামকে ভাল করে বুঝে- 
শুনে, অত্যন্ত চিন্তা-ভাবনা করে তা একটি সত্য ও সঠিক ধর্ম 
হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেই তাতে প্রবেশ করেছিলেন এবং 
এর সাথে সাথে তারা তাদের অতীত ধর্মের যাবতীয় শিকী বিশ্বাস 
ও ধর্মীয় কুসংস্কার সম্পূর্ণরূপে পরিহার করে তাওহীদী চিন্তা ও 
চেতনায় বিশ্বাসী হয়েছিলেন। আর দ্বিতীয় ভাগে রয়েছেন এমন 
সব লোক যারা তাদের অতীত ধর্মের বিবিধ বিশ্বাসের উপর বহাল 
থেকে শুধুমাত্র সে-সব বিশ্বাসের নাম পরিবর্তন করে ইসলামে 
প্রবেশ করেছিলেন। তাদের পরিবর্তিত বিশ্বাসের মধ্যে ছিল- ব্রহ্মা 
দেবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আকৃতিতে 
অবতার হয়েছেন এবং বিষ্ণু দেবতা রাসূল রূপে আবির্ভূত 
হয়েছেন । 


* গোলাম ছাকালায়েন, প্রাগুক্ত; পৃ. ৩৬; মোহর আলী, প্রাগুক্ত; পৃ. ৪। 
26 


সে সময়ে ভারত উপ-মহাদেশের সাধারণ মানুষের ইসলাম 
গ্রহণের প্রকৃতি বর্ণনা প্রসংগে গোপাল হালদার বলেন : “আর 
ইহাও আমরা জানি যে, এই নতুন ইসলামকে জনসাধারণ 
স্বভাবতই তাহাদের পূর্ব পরিচিত জিনিষের আঁধারে ঢালিয়া 
সাজাইতেছিল। নিরঞ্জন হইতেছিলেন আল্লাহ, বৌদ্ধ দেবতারা 
হইতেছিলেন মুসলিমদের পীর, স্তূপ হইতেছিল দরগাহ, পুরাতন 
ইহাই ছিল ভারতীয় ইসলামের একটা জনগ্রাহ্য রূপ”; 


এ ধরনের মুসলিমরা নতুন জীবনের, নতুন চেতনার, নতুন 
সংস্কৃতির, নতুন এঁতিহ্য সৃষ্টিতে কুরআন ও সুন্নাহর আলোর পথে 
চলার পরিবর্তে শুধুমাত্র লেবাছ পরিবর্তন করেছিল। প্রার্থনার স্থান 
ও ভাষা পরিবর্তন করেছিল। হিন্দু নামের পরিবর্তে মুসলিম নাম 
রেখেছিল মাত্র। ধুতি ছেড়ে লুঙ্গি পরেছিল, উত্তরীয় রেখে টুপি 


? গোলাম ছাকালায়েন, প্রাগুক্ত; পৃ. ১৩-১৪; এ. এইচ. এম শামসুর রহমান, 
আপন গৃহে অপরিচিত; (খুলনা : জাহান প্রিন্টিং প্রেস, ১ম সংস্করণ, ২০০০ 
খ্রি), প্রবন্ধ : “সংস্কৃতির রূপান্তর না শির্ক-বিদ'আতের নামান্তর”, পৃ. ৭; 
গোপাল হালদার রচিত “সংস্কৃতির রূপান্তর” গ্রন্থের পৃ. ১৯৮। 

27 


মসজিদে এসেছিল, শশ্মানের পরিবর্তে গোরস্থানে এসেছিল। ব্যস 
এ পর্যন্তই। তাওহীদের মর্মকথা, আল্লাহর উলুহিয়্যাত ও তাওহীদ, 
তার অস্তিত্ব, ক্ষমতা, সৃষ্টি ও স্রষ্টার মাঝে ব্যবধান কী, এ সব 
তারা জানতে পারে নি। ফলে তারা আল্লাহ ও ভগবানের মধ্যে কী 
তফাৎ রয়েছে তা জানতে পারে নি। পার্থক্য এটুকু ছিল যে, পূর্বে 
তারা রাম মূর্তির কাছে ধর্ণা দিতো, এখন তারা মুসলিমের মৃত 
ওলি আওলিয়ার কবরে হাঁটুগেড়ে মাথা লুটিয়ে প্রার্থনা জানাতে 
লাগলো । 

সে কালের মুসলিমরা যে ইসলামকে হিন্দু সংস্কৃতির আঁধারে 
ঢেলে সাজিয়েছিল, তা সে সময়কার বিভিন্ন কবি ও সাহিত্যিকদের 
লেখনীর মাঝেও প্রতিভাত হয়ে উঠেছিল।* তারা মক্কা ও 
মদীনাকে ঠাকুর জগন্নাথ ও কাশীধ্যামের সাথে তুলনা করতেও 
দ্বিধাবোধ করে নি।+ তারা কর্মের শুরুতে বিসমিল্লাহ বলা আর 


৯ দেখুন : প্রাচীন বাংলা সাহিত্যে মুসলিমদের অবদান; পৃ. ৮২। তাতে একটি 
কবিতা রয়েছে, যাতে আল্লাহকে ইশ্বর, আদমকে অনাদি নর, মা হাওয়াকে 
আর পীরদেরকে হিন্দুদের গুরুজনদের সাথে তুলনা করা হয়েছে। 

*» দেখুন কবি মোহাম্মদ আকবর (জন্ম ১৬৫৭ থি.), পুথিকাব্য; পৃ. ৮৫। 


মুহাম্মদ ইউনুছ রচিত “চৌধুরী লড়াই” গীতির বন্দনায় তা বর্ণিত হয়েছে। 
28 


শ্ৰীবিষ্ণু বলাকে একই মনে করতেন। এমনকি আল্লাহ, রাম ও 
রহীম এ দু'অংশে বিভক্ত বলেও বিশ্বাস করতেন।+০ 


সে সময়কার সাধারণ মুসলিমদের চিন্তা, চেতনা ও কর্মকাণ্ড 
তারা মুসলিম হলো, ইসলামী সংস্কৃতি আর হিন্দু ও বৌদ্ধ ধর্মের 
সংস্কৃতির মাঝে তফাৎটা কোথায়, তা তারা বুঝে উঠতে পারেন নি। 
অতীতে তারা যেমন তাদের দেব-দেবীদেরকে তাদের এবং ভগবানের 
মধ্যে মধ্যস্থতাকারী এবং বিভিন্ন রকমের কল্যাণ ও অকল্যাণের 
মালিক বলে ভাবতো, মুসলিম হয়েও তেমনি তারা মুসলিম ওলি ও 
দরবেশদেরকে সে সব কিছুর মালিক বলে ভাবলো। এ অবস্থা শুধু 
যে মুসলিম কবি সাহিত্যিকদের মাঝেই সীমাবদ্ধ ছিল তা নয়, বরং 
এ অবস্থা তৎকালীন সকল মুসলিমদের ধর্মীয় ও সামাজিক 
কর্মকাণ্ডেও বিস্তৃত ছিল। এ প্রসঙ্গে মাওলানা আকরম খাঁ বলেন : 


1. 'নূরন্নেহর ও কবির কথা’ গীতি কাব্যে রয়েছে : “বিসমিল্লাহ ও শ্রী বিষ্ণু 
একই কথা। আল্লাহ দু'অংশে বিভক্ত হইয়া রাম ও রহীম হইয়াছেন” 
দেখুন : আপন গৃহে অপরিচিত; প্রবন্ধ : সংস্কৃতির রূপান্তর না শির্ক- 
বিদ'আতের নামান্তর; পৃ. ৬। 

29 


“হিন্দু ধর্ম সংস্কৃতিকে এইভাবে আদর্শরূপে গ্রহণ করার এবং 
এই আদর্শের ছাঁচে নিজেকে গড়ে তোলার এই প্রবণতা শুধুমাত্র 
কবি, সাহিত্যিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, মুসলিমদের 
ধর্মীয় ও সামাজিক ক্রিয়াকলাপের সর্বস্তরে ইহা সঞ্চারিত ও 
পরিণতি হিসাবে জলদেবতা বরুণ পীর বদরে, গৌরচন্দ্র গোরচাঁদ 
পীরে, ওলাই চন্দ্রী-ওলাবিবিতে, সত্যনারায়ণ সত্যপীরে, লক্ষীদেবী 
মা বরকতে রূপান্তরিত হন। আর এই রূপান্তরিত দেবদেবীগণ 
মুসলিমদের নিকট তাহাদের প্রাপ্য পূজা ও শ্রদ্ধা অব্যাহতভাবেই 
পাইতে থাকেন। তদুপরি এই সমস্ত রূপান্তরিত দেবতা বা পীর 
ছাড়াও বহু পীরের কল্পিত কবর এবং কোনো কবরের সহিত 
সম্পর্ক রহিত কল্পিত পীরও মুসলিমদের নিকট হইতে পূজা, 
উৎসর্গ, সিন্নি, মোমবাতি ইত্যাদি লাভ করতে থাকেন। অনেক 
খানকাহ ও দরগাহ এখানে মুসলিমদের সুখ সমৃদ্ধি এবং বিপদ 
আপদ হইতে উদ্ধার লাভের উপলক্ষ্যরূপে দীর্ঘকাল তাহাদের 


30 


আল্লাহর স্থান দখলকারীর ভূমিকায় এবং আংশিকভাবে অদ্যাবধি 
সেই স্থানই তারা দখল করিয়া আছে।”: 


এ তো হলো সাধারণ মুসলিমদের অবস্থা। অপর পক্ষে যারা 
ইসলামকে একটু বুঝে শুনে সঠিকভাবে ঈমান এনেছিলেন, তাদের 
ব্যাপারে আমাদের হাতে এমন কোনো দলীল প্রমাণাদি নেই যা এ 
কথা প্রমাণ করে যে, তারা তাওহীদকে এর প্রকারাদিসহ এবং 
শির্ককে এর কারণসমূহসহ জেনেছিলেন। আমরা যদি ধরে নেই 
যে, তারা এ সব বিস্তারিতভাবে জেনেছিলেন, তথাপি এ কথা 
উড়িয়ে দেয়া যায় না যে, শয়তান তাদের কারো মাঝে বাহ্যিক 
দৃষ্টিতে ভাল অথচ প্রকৃত অর্থে মন্দ এমন সব ধ্যান-ধারণা ও 
কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছিল, যেমনটি সে মানব জাতির পথ ভ্রষ্টতার 
উষালগ্নে ওয়াদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নছর এর 
অনুসারীদের প্রতি এ সব ছড়িয়ে দিয়েছিল। 


শয়তান অত্যন্ত সন্তর্পণে তাদের মাঝে তা ছড়িয়ে না দিয়ে 
পারে কেমন করে? যেখানে সে তা ভারতের মুসলিম জনপদের 


1. মাওলানা আকরম খাঁ, মোসলেম বঙ্গের সামাজিক ইতিহাস; (ঢাকা : আজাদ 


অফিস, ১ম সংস্করণ, ১৯৬৫ খ্রি.), পৃ ৮৬। 
31 


মধ্যে এখানে ইসলাম প্রচারিত হওয়ার পূর্বেই অতি সন্তর্পণে 
ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। আর সে কারণেই আমরা মুজাদ্দিদে 
আলফে ছানী আল্লামা শেখ আমহদ ছরহিন্দী (রহ.)-কে (১৫৬৮- 
১৬২৪ খ্রি) সে সবের প্রতিবাদ করতে দেখতে পাই। তিনি 
তৎকালীন ভারতের মুসলিমদের মাঝে, বিশেষ করে তাদের 
মধ্যকার সুফীদের অনুসারী ও মোগল সরকারের দরবারী 
আলিমদের মাঝে যে সকল শির্ক, বেদ'আত ও ধর্মাদ্রোহী কর্মকাণ্ড 
বিস্তার লাভ করেছিল, সেগুলোর বিরুদ্ধে সংস্কারমূলক আন্দোলন 
সংস্কারক উপাধিতে ভূষিত করা হয়েছিল৷: সম্রাট জাহাঙ্গীর এর 
দরবারে প্রচলিত রীতি অনুযায়ী তাকে সেজদা না করার কারণে 
সংস্কারমূলক কর্ম চালিয়ে যাওয়ার ফলে এর সুদূর প্রসারী প্রভাব 
দেখে জেল কর্তৃপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে সম্রাট জাহাঙ্গীরের নিকট এ 
মর্মে রিপোর্ট পেশ করতে বাধ্য হয়েছিল যে, “এ ব্যক্তির 
সংস্কারমূলক আহ্বানের প্রভাবে জেলখানার পশুসুলভ আচরণের 


£ তদেব; পৃ. ১৬৭। 
32 


মানুষগুলো মানুষে রূপান্তরিত হতে শুরু করেছে এবং সেখানকার 
মানুষগুলো ফেরেশতায় পরিণত হতে শুরু করেছে।”?3 তাঁর এবং 
তাঁর এ সংস্কারমূলক আন্দোলনের ব্যাপারে বলা হয়ে থাকে যে, 
“সে সময়ে যদি শেখ আহমদ ছরহিন্দীর শুভাগমন না হতো, তা 
হলে প্রায় তিন শতাব্দী পূর্বেই ভারতের মাটি থেকে ইসলামের 
নাম ও এর নিদর্শন নিশ্চিহ্ন হয়ে যেতো ।”4 


এ প্রসঙ্গে মাওলানা আকরম খাঁ বলেন : “শেখ আহমদ 
ছরহিন্দী যে সংস্কারমূলক আন্দোলন আরম্ভ করেছিলেন শেষ 
পর্যায়ে এসে শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (১১১৪- 
১১৭৬হি:) ও তাঁর পরিবারের সদস্যরা যে সংস্কারমূলক আন্দোলন 
দাঁড় করেছিলেন, সে আন্দোলনের সাথে তা একীভূত হয়ে যায়। 
কালের পরিক্রমায় এই দুই সংস্কারকের যাবতীয় প্রচেষ্টা 
“রায়বেলভী" এর প্রখ্যাত মুজাহিদ পরিবারের সাথে এসে মিলে 
যায়। সৈয়দ আহমদই হলেন মুজাহিদ পরিবারের প্রথম ব্যক্তি 
যিনি ভারত উপমহাদেশে ওয়াহাবী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাতা ৷ 


+ তদেব; পৃ. ১৪৮। 


"+ তদেব; পৃ. ১৪৯। 
33 


উল্লেখ্য যে, সৈয়দ আহমদের ভারতের মুসলিমদের স্বাধীনতা ও 
সংস্কারমূলক আন্দোলনের পিছনে একক লক্ষ্য ছিল মুসলিম 
রাজশক্তির বিনাশ এবং অমুসলিম রাজশক্তির আধিপত্য প্রতিষ্ঠার 
ফলে সমগ্র মুসলিম ভারতের জাতীয় জীবন স্বাভাবিকভাবে যে সব 
মারাত্মক অভিশাপে আড়ষ্ট হয়ে পড়েছিল তাথেকে ভারতের 
মুসলিম জাতিকে উদ্ধার করা। নওয়াব সুলায়মান জাহকে লেখা 
এক পত্রের মাধ্যমেও তাঁর এ উদ্দেশ্য ফুটে উঠেছে। সে পত্রে 
তিনি বলেন : ভাগ্যক্রমে এই দেশের শাসন ও রাজত্বের অবস্থা 
কিছুদিন হতে এরূপ হয়ে দাড়িয়েছে যে, খিষ্টান ও হিন্দুগণ 
হিন্দুস্থানের অধিকাংশ অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে 
নিয়েছে এবং এ অঞ্চলগুলোকে অত্যাচারে, অবিচারে পরিপূর্ণ করে 
তুলেছে। এসব অঞ্চলে শির্ক ও কুফরের রীতিনীতি প্রবল হয়ে 
উঠেছে এবং ইসলামের অনুষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে গেছে। এ 
পরিস্থিতি লক্ষ্য করে আমার অন্তর দুঃখে ও বেদনায় অভিভূত 
হয়ে পড়েছে, হিজরতের আগ্রহে আমার হৃদয় পূর্ণ হয়ে উঠে, 
ঈমানের অভিমান আমার হৃদয়কে উদ্বেলিত করে তুলে এবং 


34 


জেহাদ প্রবর্তনের আগ্রহে আমার মস্তক আলোড়িত হতে 
থাকে” 


তৎকালীন ভারতীয় মুসলিমদের ধর্মীয় অবস্থার অধঃপতন 
এখানেই শেষ নয়। আমাদের নিকট যথেষ্ট পরিমাণ এমনও তথ্য 
প্রমাণ রয়েছে যা এ কথারই প্রমাণ বহন করে যে, সৈয়দ আহমদ 
শহীদ এর যুগে ভারত ও বাংলার মুসলিমগণ শুধুমাত্র নাম সর্বস্ব 
মুসলিম ছিলেন। তারা বিশ্বাস ও কর্মে হিন্দুতে পরিণত 
হয়েছিলেন। আল্লাহ তা'আলার ইচ্ছায় সেখানে যদি সৈয়দ আহমদ 
শহীদ এবং শাহ ইসমাঈল শহীদ ও তাঁদের সহযোগীদের পক্ষ 
থেকে সংস্কারমূলক আন্দোলন না হতো, তা হলে হয়তো বা 
থাকতো না। এ সব তথ্য প্রমাণের মধ্য থেকে নিম্নে জার্মানীর 
বিশিষ্ট এঁতিহাসিক Hans Kohn এর “A History of 
Nationalism in the East” গ্রন্থ হতে সাধারণ পাঠকদের 


15 তদেব ; পৃ. ১৫২। 
35 


সুবিধার্থে তাঁর কিছু কথার অনুবাদ তুলে ধরা হলো। তিনি 
ভারতীয় মুসলিমদের ধর্মীয় অবস্থা এবং ওয়াহাবী আন্দোলনের 
উদ্দেশ্য ও এর প্রভাব সম্পর্কে বলেন : 


“আফ্রিকার মত ভারত এবং সুমাত্রায়ও ওয়াহাবী আন্দোলন 
মুসলিমদের মধ্যে একটা উদ্দীপনাময়ী ও প্রাণ সঞ্চারক শক্তি হয়ে 
পড়ল এবং অস্থায়ীভাবে হলেও মুসলিম ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে 
সক্ষম হলো। এই রাষ্ট্রের লক্ষ্য ছিল ইসলামের প্রথম যুগের 
এতিহ্যে ফিরে যাওয়া। তা ইউরোপীয় প্রভাবের বিরোধী ছিল। 
উনবিংশ শতাব্দীর শুরুতে ভারতে ওয়াহাবীদের নেতা ছিলেন 
সৈয়দ আহমদ ও হাজী মৌলভী মুহাম্মদ ইসমাঈল ৷ মক্কায় হজ 
করতে গিয়ে তাঁরা ওয়াহাবীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাঁরা 
ভারতীয় মুসলিমদের ধর্মীয় কলুষপরায়ণতা এবং হিন্দু রীতিনীতি 
ও আচার ব্যবহারের সাথে মুসলিম রীতিনীতি ও আচার ব্যবহারের 
মিশ্রণ দেখে গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। তাঁরা ওয়াহাবী 
আদর্শে ভারতে ইসলামের সংস্কার সাধনে নিজেদের উৎসর্গ 
করবেন বলে সঙ্কল্প করেছিলেন। তৎকালে অনেক লোক বিশেষ 
করে ভারতে শুধু নামে মাত্র মুসলিম ছিল। তারা হিন্দুদের 


36 


রীতিনীতি মেনে চলতো । তাদের পর্ব-পার্বনের অনুষ্ঠান করতো। 
বিবাহ-শাদী ও সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে তারা তাদের 
আইন-কানুন মেনে চলতো এবং তাদের বহু দেব-দেবীর উপাসনা 
করতো । ওয়াহাবীদের প্রচেষ্টায় এ সবের পরিবর্তন হতে লাগলো । 
ইসলামকে পুনরায় জাগিয়ে তোলা হলো। ইসলামের প্রথম যুগের 
পবিত্রনৈতিক দৃঢ়তা ফিরিয়ে আনা হলো এবং শিখদের বিরুদ্ধে 
জেহাদ ঘোষণা করা হলো...” 11০ 


তৎকালীন ভারতীয় ও বাংলাদেশী মুসলিমদের ধর্মীয় অবস্থা 
বর্ণনা প্রসঙ্গে Lt. Col. 0. A. Mukherji 20৬1 “A Dying Race” 
গ্রন্থে যা লিখেছেন তাখেকেও কিছু কথা অনুবাদ করে নিম্নে বর্ণনা 
করা হলো। তিনি বলেন : 


“পঁচাত্তর বছর আগে একজন মুসলিম কৃষক ও একজন 
হিন্দু কৃষকের মধ্যে সামান্যই তফাৎ ছিল। শুধু নাম ছাড়া মুসলিম 
কৃষক ও হিন্দুদের মধ্যে অধঃপতিত জাতের লোকের পার্থক্য 
করার আর কিছু ছিল না। প্রকৃতপক্ষে মুসলিমদেরকে হিন্দুদের 


16 তদেব; পৃ. ১৯১-১৯২; Hans Kohn, A History of Nationalism in 


the East. p. ১৫। 
37 


একটা নীচ জাতি বলে গণ্য করা হতো। তারা সমান অজ্ঞ ও 
সমান দরিদ্র ছিল। তাদের আচার ব্যবহার, জীবন যাপনের ধরণ 
ও ধর্মাচরণ একই রকম ছিল।” 


তিনি আরো বলেন : “একজন স্থানীয় লেখক দক্ষিণ বাং 

..উত্তরাঞ্চলের জেলাসমূহের মুসলিম কৃষক সম্প্রদায়ের সাথে তাঁর 
মধ্যে একজনও সামান্য কলেমা পর্যন্ত জানে না, অথচ জ্ঞাতে 
হোক আর অজ্ঞাতে হোক সর্বদা এই কলেমা পড়া মুসলিমদের 
একটা অভ্যাসের ব্যাপার। তিনি তাদের এমন একটি সম্প্রদায় 
বলে বর্ণনা করেছেন যে, যারা নিজেদের ধর্মের কোনো নিয়ম 
মেনে চলে না, বিধর্মীদের মন্দিরে গিয়ে পূজা করে এবং ইসলাম 
প্রবর্তক যে-সব রীতিনীতি অতিশয় ঘৃণ্য বলে পরিত্যাগ করেছেন, 
তারা তা-ই আকড়ে রয়েছে।” 


এর পর সবকিছুর যথেষ্ট পরিবর্তন হয়েছে। এ সম্পর্কে 
হিন্দুও নন মুসলিমও নন এমন একজনের সাক্ষ্য গ্রহণ করাই 


38 


ডব্লিউ. ডব্লিউ. হান্টারের বিবরণকে যথেষ্ট প্রামাণ্য বলে ধরা যায়। 
উপর্যুক্ত বিষয়ে মন্তব্য প্রসঙ্গে তিনি লিখেছেন: 


“পঞ্চাশ বছর আগে কথাগুলোর দ্বারা শুধু উত্তরাঞ্চলের 
জেলাগুলোর নয়, সমগ্র বাংলার মুসলিম কৃষকদের অবস্থা বুঝানো 
যেতো। শুধু শহরে অথবা মুসলিম আমির ও ওমরাদের প্রাসাদের 
শান্ত জীবনে এবং তাদের ধর্মস্থানে নিষ্ঠাবান এবং পাণ্ডিত্যসম্পন্ন 
কতিপয় মৌলভী নিয়মিত ধর্মানুষ্ঠান করতেন। কিন্তু পল্লী এলাকার 
মুসলিম জনসাধারণ যে অবস্থার মধ্যে ছিল, তা খতনা করা নীচ 
হিন্দু জাতির বর্ণ শঙ্করের চেয়ে সামান্যই উন্নত ছিল। এরপর 
ভারতে ধর্মীয় জাগরণের ওই প্রবাহ বাংলার মুসলিমদের উপর 
দিয়ে প্রবাহিত হয়ে গেল। প্রধানত উত্তরাঞ্চলের পরিব্রাজক 
প্রচারকগণ জেলা হতে জেলান্তরে গমন করে মুসলিমদের আবার 
ঈমানের পথে ফিরে আসার আহ্বান জানাতে লাগলেন এবং 
বেখেয়াল ও অন-অনুতপ্তদের উপর আল্লাহর গজব সম্পর্কে 
হুশিয়ার করে দিতে লাগলেন। ফলে বহু সংখ্যক বাঙ্গালী মুসলিম 
পুরাপুরিভাবে হিন্দুয়ানী ত্যাগ করে শুদ্ধ হলেন এবং প্রাচীন কাল 


39 


হতে গ্রামে গ্রামে যে সব আচার অনুষ্ঠান প্রচলিত ছিল তা ত্যাগ 
করলেন... ৷" 


উপরে ভারত ও বাংলার মুসলিমদের ধর্মীয় অবস্থার সংক্ষিপ্ত 
যে বর্ণনা তুলে ধরা হলো, এথেকে তাদের ধর্মীয় অবস্থার যে কী 
করুণ দশা হয়েছিল, তারা যে কী পরিমাণ শির্ক, বেদ'আত ও 
কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল, সে সবের একটা অনুমান করা 
যায়। 

উপর্যুক্ত এ সব তথ্য প্রমাণের সাক্ষ্যদাতাগণ বহির্দেশীয় ও 
অমুসলিম হয়ে থাকলেও আমাদের হাতে স্বদেশীয় মুসলিম 
মনীষীদের পক্ষ থেকেও এ ধরনের সাক্ষ্য প্রমাণ রয়েছে, যা 
অমুসলিম মনীষীদের উক্ত কথার সত্যতা প্রমাণ করে। 
উদাহরণস্বরূপ আমরা শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী 
(১১১৪-১১৭৬হি:) এর কথা বলতে পারি। কালের পরিক্রমায় যে 
মুসলিমদের মাঝে শিকী ধ্যান-ধারণা বিস্তারলাভ করেছিল, এর 
বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন : 
“অতঃপর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
সাহাবী এবং তাঁর দ্বীন বহনকারীগণ বিদায় হয়ে গেলেন, তখন 


”, মাওলানা আকরম খাঁ, প্রাপ্তক্ত;১৯৪-১৯৫। তিনি এ কথা গুলো থেকে উদ্ধৃত 


করেছেন। It. Col. U. n. Mukherji, A Dying Race; [.৮৯-৯১। 
40 


তাঁদের পশ্চাতে এমন সব লোকদের আগমন ঘটলো যারা 
আরম্ভ করলো। কুরআন ও হাদীসে ব্যবহৃত মুতাশাবেহ (অস্পষ্ট 
অর্থবোধক) শব্দসমূহকে ভিন্ন অর্থে ব্যবহার করতে লাগলো, যেমন 
আল্লাহর বন্ধু হওয়া ও তাঁর নিকট শাফা'আত করা- যা আল্লাহ 
তা'আলা সকল শরী'আতেই কেবল বিশেষ মানুষদের জন্য নির্দিষ্ট 
লাগলো । অনুরূপভাবে কারো দ্বারা অস্বাভাবিক কিছু ঘটতে বা 
আলোর বকিচ্ছুরণ ঘটাতে দেখলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে তারা 
(আল্লাহর) জ্ঞান স্থানান্তরিত হয়েছে এবং প্রকৃতি সে লোকের বাধ্য 
হয়েছে বলে মনে করতে লাগলো ...এ-জাতীয় রোগে যারা আক্রান্ত 
সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তাদের উপাসনায় লিপ্ত হয়েছে যাদেরকে 
সে আল্লাহর সমতুল্য বলে জ্ঞান করেছে। এ কারণে তারা তাদের 
যাবতীয় প্রয়োজন (আল্লাহর বদলে) তাদের কাছেই পেশ করতে 
রয়েছে। আল্লাহর দিকে তারা মোটেও ফিরে তাকায় না...এদের 
কেউবা মনে করে আল্লাহ হলেন মূল পরিচালক ও সরদার, তবে 
কখনও তিনি তাঁর কোনো বান্দাকে মর্যাদা ও উলুহিয়্যাতের 


4] 


পোষাক পরিয়ে দেন, তাকে বিশেষ বিশেষ বিষয়ে হস্তক্ষেপ বা তা 
ব্যবহারের ক্ষমতা দান করেন, তাঁর বান্দাদের অভাব ও অভিযোগ 
বাদশাদের প্রতিনিধির মর্যাদা দান করেন, যাদেরকে বাদশাগণ 
তাঁদের দেশের প্রত্যেক অঞ্চলে প্রেরণ করেন এবং তাঁদেরকে সে 
এলাকার ছোট ছোট বিষয়াদি পরিচালনার দায়িত্ব দান করেন।...এ 
ব্যাধি হচ্ছে সকল ইয়াহুদী, খ্রিষ্টান ও মুশরিকদের এবং আজ 
পর্যন্ত যারা দ্বীনে মুহাম্মদী এর অনুসারী অথচ অতিরঞ্জিতকারী ও 
মুনাফিক তাদেরও রয়েছে এ ব্যাধি ৷”*8 


তিনি তাঁর সমসাময়িক মুসলিমদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে 
আরো বলেন : 


“মুশরিকদের অবস্থা, তাদের বিশ্বাস ও কর্ম অনুধাবন করতে 
তোমার অসুবিধা হলে আমার যুগের সাধারণ ও মুর্খদের অবস্থার 
প্রতি নজর কর, বিশেষ করে তাদের মধ্যকার যারা ইসলামী 


1৪, শাহ ওয়ালী উল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; ১/৬১। 
42 


কী ধারণা পোষণ করে? অলিগণের বেলায়েতকে স্বীকৃতি দেয়া 
সত্ত্বেও তারা ধারণা করে যে, এ যুগে কোনো ওলি পাওয়া যাওয়া 
দুক্কর, তারা ওলিদের কবর ও তাঁদের নিদর্শনের স্থানসমূহে যায় 
এবং নানাধরনের শিকী কর্মকাণ্ডে লিপ্ত হয়।”** 


বস্তুতঃ শাহ ওয়ালী উল্লাহ (১১১৪-১১৭৬হি:) তাঁর এ-দু'টি 
মুসলিমরা যে আক্বীদাগত বিকৃতির কারণে শির্কের মধ্যে নিমজ্জিত 
হয়েছিল, সে বিষয়ের দিকেই তিনি ইঙ্গিত করেছেন। আউলিয়া ও 
দরবেশদেরকে মুসলিমরা কিভাবে আল্লাহর রুবুবিয়্যাত ও 
উলুহিয়্যাতে শরীক করে নিয়েছিল, সে বিষয়টি তিনি তাঁর এ-দুর্টি 
বক্তব্যের দ্বারা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। 


পূর্ব থেকে শুরু করে শাহ ওয়ালী উল্লাহ (রহ.)এর সময়কার 
এক শ্রেণীর মুসলিমদের অবস্থা যদি এই হয়ে থাকে, তবে 
তৎকালীন বাংলার মুসলিমদের ধর্মীয় আক্বীদা-বিশ্বাসের যে কি 
করুণ দশা হতে পারে- তা সহজেই অনুমেয়। বস্তুতঃ তাদের 


1”, শাহ ওয়ালী উল্লাহ, আল-ফাওযুল কাবীর; (দেওবন্দ : কুতুবখানা হেজায, 


সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ৫১। 
43 


আকীদা ও আমলের অবস্থা ধীরে ধীরে বদলে গিয়েছিল এবং 
ভারত ও অন্যান্য দেশের মুসলিমদের মাঝে যে সকল শির্ক, 
বেদ'আত ও কুসংস্কার ছেয়ে গিয়েছিল, তা তাদের মাঝেও 
সমানভাবে প্রসার লাভ করেছিল। যে সকল সুফী ও সাধকগণ এ 
দেশে এসেছিলেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, কালের 
পরিক্রমায় সাধারণ মুসলিমগণ তাঁদের কবর ও কবরসমূহকে 
তাওহীদ বিনাশের একেকটি কেন্দ্রে পরিণত করেছিল। 


মুসলিমদের আকীদা-বিশ্বাস ও চারিত্রিক অধঃপতনের যুগে 
সমগ্র ভারত ও বাংলায় যখন বৃটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়, 
তখন এ দেশের মুসলিমদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অবস্থা 
নাজুক থেকে নাজুকতর হয়ে পড়েছিল। এ প্রসঙ্গে গোলাম 
সাকলায়েন বলেন : 


“বাংলাদেশে বৃটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হওয়ার পঞ্চাশ 
থেকে ষাট বছরের মধ্যে এখানকার মুসলিমদের ইসলামিক শিক্ষা 
ও সংস্কৃতির অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে যায়, অবস্থা এতই খারাপ 
হয়ে দাড়ায় যে, মুসলিমদের (দৈনন্দিন) জীবনে নানাবিধ 


বেদ'আতী কর্মকাণ্ড ও কুসংস্কার অনুপ্রবেশ করে, মুসলিমরা 
44 


হিন্দুদের দেবতাদের নামে মানত এবং কবর, পীর ও কবর পূজা 
করতে থাকে । গাজী ও ফাতেমার নামে হালুয়া প্রদানসহ অন্যান্য 
ধর্মাদ্রোহী কর্ম করতে আরম্ভ করে ।”2 


কবর পূজার বিরুদ্ধে আন্দোলন : 


এ দেশের মুসলিমদের এ হেন অবস্থা দৃশ্যে হাজী শরী'আত 
উল্লাহই (মৃত ১২৬৭হি:/১৮৫০খি.) হলেন প্রথম ব্যক্তিত্ব যিনি পীর 
ও কবর পূজার বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে 
তুলেছিলেন। জনগণকে তিনি তাঁর আন্দোলনের দ্বারা দ্বীনের 
অত্যাবশ্যকীয় বিষয়াদি (এ৷ ১০০) সম্পর্কে জ্ঞান দান করতে 
সচেষ্ট হয়েছিলেন। যার ফলে তাঁর এ আন্দোলন “ফারায়েযী 
আন্দোলন" নামে পরিচিতি লাভ করেছিল।: তাঁর এ আন্দোলন 
সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেমস টেইলর বলেন : 


“হাজী শরী'আত উল্লাহ পীর ও কবর পূজা এবং গাজী, 
ফাতেমা ও অন্যান্যদের উদ্দেশ্যে হালুয়া দান- এ জাতীয় যে সকল 


£. গোলাম ছাকালায়েন, প্রাগুক্ত; পৃ. ২০২। 


“! গোলাম ছাকালায়েন, প্রাগুক্ত; পৃ. ২০১। 
45 


কর্মের সাথে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কোনই সম্পর্ক নেই এ 
সবের বিরুদ্ধে তাঁর যাবতীয় প্রচেষ্টা ব্যয় করেন ।”22 


ভারত, বাংলাদেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহে এভাবে 
শির্ক, অজ্ঞতা ও পথভ্রষ্টতা প্রসারিত হতে থাকায় এক সময় গোটা 
মুসলিম বিশ্ব থেকে পরিচ্ছন্ন ইসলামই পর্দার অন্তরালে চলে 
যাওয়ার উপক্রম হয়েছিল। এ অবস্থার দিকে ইঙ্গিত করেই 
আল্লামা আবুল হাসান আলী নদভী * বলেছেন : 


০৮ ০০১০ ৪৮15 Srl on ৩ এন | এক OF 
১০ Ey ll ৪৮৯ ৩০৩০9 ০০ ৭৪৪ EL ৬৪১ 2৬০ & 
এ ৩০ দেল ১ 


2, আব্দুল মান্নান তালিব, প্রাগুক্ত; পৃ. ২০২। 
£. আল্লামা আবুল হাসান ‘আলী নদভী বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠতম বিদ্বান ৷ 
তিনি সৈয়দ আহমদ শহীদ এর অধঃস্তন বংশধর ৷ বিভিন্ন বিষয়ের উপর 
তাঁর লিখিত একশতেরও অধিক গ্রন্থ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : 
৬১০০৯১২০501 SLO BSN yl dl এ 9০০ 
তিনি ১৮১ ০] /৯ 13১৮ এই গ্রন্থ লিখে বাদশাহ ফয়সাল 
পুরস্কার লাভ করেন। ১৯১৪ সালে তিনি জন্ম লাভ করেন এবং ১৯৯৯ 


সালে মারা যান। দৈনিক সংগ্রাম, ১৯৯৯ খ্রি, ৩১ শে ডিসেম্বর, পৃ. ৩। 
46 


“শির্ক, অজ্ঞতা ও পথত্রষ্টতার বিবিধ নেকাব পরিচ্ছন্ন 
ইসলামকে আবৃত করে ফেলার উপক্রম হয়েছিল। ধর্মীয় বিধানের 
উপরে এমন সব বেদ'আতী কর্মকাণ্ড উড়ে এসে জুড়ে বসেছিল যা 
সঠিক দ্বীন পালন ও দুনিয়া অর্জন করতেও বিরত রেখেছিল ।”54 


এ প্রসঙ্গে মিসরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাহমুদ 
শালতুত বলেন : “অন্যান্য ধর্মাবলম্বীদের মত মুসলিমদের মধ্যেও 
একটি ভ্রান্ত চিন্তা অনুপ্রবেশ করেছে যে, রাসূলগণ ছাড়াও 
আল্লাহর বান্দাদের মধ্যকার এমন একদল বান্দাও রয়েছেন 
যাদেরকে আল্লাহ ইহজগত পরিচালনার দায়িত্ব দান করেছেন। 
তাঁদেরকে মানুষের দো'আয় সাড়া দেবার যোগ্যতা দান করেছেন। 
সকল সৃষ্টিকে তাঁদের প্রতি মুখাপেক্ষী করে এবং বিপদের সময় 
তাঁদের নিকট সাহায্য চাওয়ার অধিকার দিয়ে সকলের উপর 
তাঁদেরকে বৈশিষ্ট্যমন্তিত করেছেন। সকল মানুষের সমাধি থেকে 


*, আবুল হাসান ‘আলী নদভী, মা-যা খাসিরাল আ-লামু বি ইনহেত্বাত্বিল 
সুসলিমীন; “মুসলিমদের অধঃপতনের ফলে বিশ্ব কি ক্ষতির সম্মুখীন 
সংস্করণ বিহীন, ১৯৮১ খ্রি), পৃ. ১৯৪-১৯৫। 

47 


তাঁদের সমাধিকে- এর উপর গম্বুজ নির্মাণ করা, মোমবাতি 
বুলানো ও পর্দা টানানো ...ইত্যাদির মাধ্যমে- বৈশিষ্ট্য দান 
করেছেন। এ ছাড়াও তাঁদের উদ্দেশ্যে মানত করা যায় এবং 
যাবতীয় ধরনের হাদিয়া তুহফা তাঁদের নিকট পেশ করা যায়। এ 
জাতীয় ধ্যান-ধারণা ও কর্ম সাধারণ মুসলিমদের মধ্যে যেমন 
বিস্তৃতি লাভ করেছে, তেমনিভাবে তা অমুসলিম সাধারণ মানুষের 
মাঝেও বিস্তৃতি লাভ করে।”2১ 


বিভিন্ন মনীষীদের এ সব বক্তব্যের দ্বারা এ কথাই প্রমাণিত 
হয় যে, আমাদের দেশসহ মুসলিম বিশ্বের সর্বত্রই অধিকাং 
মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে মারাত্মক বিকৃতি সাধিত হয়েছিল। 
ধর্মের নামে তারা অধর্মের কর্মে লিপ্ত হয়েছিল। ওলীদেরকে 
ও বেদ'আত চর্চার আখড়ায় পরিণত করেছিল। তবে আশার কথা 


*, মাহমুদ শালতৃত, আল-ইসলামু “আকীদাতুন ওয়া শরী'আতুন; (কায়রো : 
দারুশ শুরুক, ১৭তম সংস্করণ, ১৯৯৭ই), পৃ. ৪০। 
48 


হলো, বর্তমানে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসার পূর্বের 
তুলনায় অধিক হওয়াতে অবস্থার অনেকটা উন্নতি সাধিত হয়েছে। 
অতীতে ওলীদের কবরে গেলে যেভাবে মুসলিমদেরকে ভক্তি ও 
দেখা যেতো, বর্তমানে আর সে পরিমাণে দেখা যায় না। কবরে 
সেজদা করার বিষয়টি এখন অনেকের কাছে গর্হিত কাজ বলে 
মনে হলেও ওলীদের ব্যাপারে তাদের মনে অতিরিক্ত যে সব 
ধ্যান-ধারণা পূর্ব থেকে লালিত ছিল তা শুধু দেশের সাধারণ 
মুসলিমদের মধ্যেই নয় অনেক বিজ্ঞ লোকদের মাঝেও তা 
যথারীতি বিদ্যমান রয়েছে। 


49 


দ্বিতীয় পরিচ্ছেদ 
বাংলাদেশে শির্ক চর্চার কেন্দ্রসমূহ 
শির্কের কেন্দ্রসমূহ : 


আমাদের দেশের প্রত্যন্ত এলাকায় শির্ক চর্চা করার যে সব কেন্দ্র 
রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে, সংখ্যার দিক 
থেকে যেমনি তা অগণিত, প্রকারের দিক থেকেও তেমনি তা 
বিভিন্ন রকমের ৷ চিন্তা করলে এগুলোকে মোট আট প্রকারে 
বিভক্ত করা যায়। 

প্রথম প্রকার : এমন সব কেন্দ্র যা ওলীদের কবরকে কেন্দ্র করে 


নিৰ্মিত হয়েছে 


এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে, আমাদের 
দেশের বিভিন্ন অঞ্চলে যুগে যুগে অসংখ্য আউলিয়া ও সৎ 
ব্যক্তিবর্গের শুভাগমন হয়েছিল। তাঁদের উদ্দেশ্য ছিল এদেশের 
পথভ্রষ্ট মানুষদেরকে তাওহীদের সন্ধান দান করা এবং তাদেরকে 
সকল সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসে পরিণত 
করা। এ চেষ্টা ও সাধনা করতে করতে তাঁদের অনেকে এ- 
দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদের মধ্যে 


50 


উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন শাহ জালাল, ২১ শাহ পরান, ২? 
শেখ বদর ও আল্লামা কেরামত আলী জৌনপুরীসহ২, আরো 


26 


ইয়ামানী অথবা আল-কুনইয়াবী। তিনি ৫৯৬/৫৯৮ হিজরীতে জন্ম গ্রহণ 
করেন। ৬২৫/৬২৬ হিজরীতে তিনি দিল্লী হয়ে বর্তমান বাংলাদেশের 
সিলেট জেলায় সেকান্দর গাজীর সাথে তার একজন যোদ্ধা অথবা তার 
একজন সহযোগী হিসেবে আগমন করেন। তখন সিলেট এলাকায় হিন্দু 
রাজা গৌড় গোবিন্দের শাসন ছিল। আল্লাহ তা'আলা তাঁর হাতে কতিপয় 
কারামতের বহিঃপ্রকাশ ঘটান, যা তাঁকে সিলেট এলাকা সহজে জয় করতে 
সাহায্য করেছিল। বিজয়ের পর তিনি সিলেটেই থেকে ইসলাম প্রচারে ব্রতী 
হন। সিলেটে আগমনের প্রাক্কালে তাঁর সঙ্গে ছিলেন ৩৬০ জন শিষ্য। তিনি 
৭8৭ হিজরীতে ১৫০ বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। দেখুন : সংক্ষিপ্ত 
ইসলামী বিশ্বকোষ; (ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ, ২য় 
সংস্করণ, ১৯৮৭ খ্রি), পৃ.৩৭৬; চৌধুরী দেওয়ান আনোয়ার, প্রাগুক্ত; শাহ 
জালাল (রহ); ৩য় সংস্করণ, ই. ফা. বা., ১৯৯৫ খ্রি), পৃ. ১১ ও ৪২ 
গোলাম সাকালায়েন, প্রাগুক্ত; পৃ. ১৩০। 


* শাহ পরান ছিলেন শাহ জালাল (রহ.)-এর ভাগ্নে এবং তাঁর শিষ্যদের মধ্যে 


অন্যতম ব্যক্তিত্ব। তাঁকে তিনি সিলেট শহরের উত্তর পূর্ব এলাকায় ইসলাম 
প্রচারের জন্য পাঠিয়েছিলেন। সিলেট শহর থেকে ৫/৬ মাইল দূরে একটি 
পাহাড়ের উপর তাঁর সমাধি রয়েছে। দেখুন : চৌধুরী দেওয়ান আনোয়ার, 
প্রাগুক্ত; পৃ. ২৮০-২৮১। 


, শেখ বদর ছিলেন চট্টগ্রাম জেলায় আগত আউলিয়াদের মধ্যে অন্যতম। 


সাধারণ মানুষের মাঝে তিনি শেখ বদর ও বদর শাহ নামে প্রসিদ্ধ ছিলেন। 
51 


অগণিত মনীষীগণ। বহুকাল অতিবাহিত হয়ে যায় তাঁদের কারো 


তাঁর প্রকৃত নাম জানা যায় নি। সম্ভবত তাঁর নাম ছিল “শাহ বদর উদ্দিন 
বদরে আলম'। কথিত আছে যে, তিনি প্রায় পাঁচ থেকে ছয় শত বছর পূর্বে 
একটি বড় পাথরের উপর সওয়ার হয়ে সমুদ্র পথে চট্টগ্রামে আগমন 
করেন। সে সময় উক্ত এলাকায় জিনের মারাত্মক ধরনের প্রভাব ছিল। 
তারা মানুষদেরকে নানাভাবে কষ্ট দিত। শেখ বদর সে এলাকায় আগমন 
করে মাটিতে একটি বাতি রাখার জন্য জিনদের নিকট অনুমতি চান। 
জিনরা এতে সম্মত হলে তিনি পাহাড়ের উপর বাতি জ্বালান। সে বাতির 
আলো পাহাড়ের চারদিকে বিস্তৃত হওয়ার সাথে সাথে জিনরা সে এলাকা 
থেকে পালাতে থাকে । সে পাহাড়টি এখন 'চেরাগীর পাহাড়’ নামে খ্যাত, ... 
সম্ভবত এই সুফী সাধকই সর্বপ্রথম চট্রগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম 
প্রচার করেন। তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে কিছুই জানা যায় নি। 
দেখুন : গোলাম ছাকলায়েন, প্রাগুক্ত; পৃ. ১১৫-১১৭। 
2? তিনি অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেন। 
তিনি সৈয়দ আহমদ ব্রেলভীর শিষ্য ছিলেন। ১৮২১ সালে তিনি সর্ব প্রথম 
এদেশে আগমন করেন এবং পশ্চিম বঙ্গ, বাংলাদেশ ও আসাম অঞ্চলে 
একাধারে আঠার বছর পর্যন্ত ইসলাম প্রচার করেন। দাওয়াত ও 
হেদায়াতের কাজে এ-সব এলাকায় তিনি তাঁর জীবনের একান্নটি বছর ব্যয় 
করেন। ১৮৭৩ সালে রংপুর জেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
দেখুন: মুহাম্মদ আফাজ উদ্দিন, “ইসলামী দাওয়াত বিস্তারে ও ধর্মীয় - 
সামাজিক সংস্কারে আব্দুল আউয়াল জৌনপুরী এর অবদান”, পি.এইচ.ডি 
থিসিস, (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, অপ্রকাশিত, ১৯৯৮ খ্রি.), পৃ. ৭৪ ও 


৭৫1 





52 


সমাধি বা বিশ্রাম স্থলের উপর কোনো প্রকার স্থাপনা ও গম্বুজ 
নির্মাণ করা হয় নি। কবরের উপর টানানো হয় নি কোনো পর্দা। 
ছিল না এর কোনো খাদেম; কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে 
শুরু হয়ে যায় তাঁদের ভক্তদের সাথে শয়তানের প্রাচীনতম খেলা। 
কাওমে নূহ এর মত তাদের অন্তরেও সে এ ধারণার জন্ম দিল যে, 
এ সব ওলিগণ হলেন আমাদের ও আল্লাহর মধ্যকার মাধ্যম, 
তাঁরা হলেন আল্লাহর নিকট আমাদের যাবতীয় অভাব ও অভিযোগ 
উপস্থাপনের ব্যাপারে শাফা'আতকারী। আল্লাহর সন্তুষ্টি তাঁদের 
সন্তুষ্টির মাঝেই নিহিত, তাঁরা মরে গেলেও রূহানী শক্তি বলে তাঁরা 
আমাদের দুনিয়াআখেরাতের অনেক কল্যাণার্জন ও অকল্যাণ দূর 
করতে পারেন। 

এভাবে যারা এখানে এসেছিলেন শির্ক নিপাত করে 
ইসলামের তাওহীদী পতাকা উড্টীন করতে, কালের পরিক্রমায় 
ইসলামকে ধ্বংস করার ও শির্ককে প্রসারিত করার অসংখ্য 
কেন্দ্রে পরিণত হয়। তাঁরা যেখানে জনগণকে শির্কের অপরাধে 
জাহান্নামে প্রবেশ করা থেকে বিরত রাখতে চেয়েছিলেন, সেখানে 
তাঁদেরকে কেন্দ্র করেই শয়তান এমন সব ভ্রান্ত ধ্যান-ধারণা সৃষ্টি 
করে দিলো, যার মাধ্যমে সে জনগণকে জাহান্নামে নিয়ে যাওয়ার 


53 


পথকে সুগম করে ফেললো । তাদেরকে কীট-পতঙ্গের ন্যায় জ্বলন্ত 
আগুনে ঝাপ দিয়ে পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নামিয়ে দিল। 

উল্লেখ্য যে, ওলীদের কবর কেন্দ্রিক শির্কের কেন্দ্রসমূহ 
শির্কের অন্যান্য কেন্দ্রসমুহের তুলনায় সংখ্যায় কম হলেও 
এগুলোর অপকারিতা ও অনিষ্টতা অন্যান্যগুলোর চেয়ে অধিক; 
কারণ, এ সব কেন্দ্রের মধ্যে এমনও কেন্দ্র রয়েছে যা দেশের 
সাধারণ মানুষের কাছে সাধারণ গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং 
তা তাদের দুনিয়া-আখেরাতের মুক্তি! অর্জনের সহজ ও সরল 
মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। 


শাহ জালাল (রহ.)-এর কবর : 

এক্ষেত্রে শাহ জালাল (রহ.)-এর কবর প্রথম স্থান অধিকার 
করেছে। যার ফলে সেখানে দৈনন্দিন দেশের দৃর-দৃরান্ত থেকে 
করে। আমার এ গবেষণা সংক্রান্ত তথ্য সংগ্রহ উপলক্ষে আমি 
১৯৯৯ সালে সেখানে গিয়েছিলাম। আগত ব্যাক্তিদের মধ্য থেকে 
এক ব্যক্তিকে তার পরিচয় জানতে চাইলে লোকটি বললো : সে 
কুমিল্লা জেলা থেকে তার একটি মানত পূরণের উদ্দেশ্যে 
সপরিবারে এখানে আগমন করেছে। অনেককে দেখলাম কবরের 
খাদিমের নিকট টাকা, মোমবাতি ও আগরবাতি দিচ্ছে। কেউবা 


54 


কবরের গিলাফের উপর গোলাপজল ছিটাচ্ছে। আরেকজনকে 
দেখলাম কবরের উত্তর পূর্ব পার্থে একটি নির্দিষ্ট স্থানে আগরবাতি 
জ্বালাচ্ছে। এ সবই অবলীলায় করা হচ্ছে সকলের মানত পূর্ণ 
করার নিমিত্তে। অনুরূপভাবে আরো দেখলাম কিছু লোক কবরের 
চার পারে অবস্থান গ্রহণ করে রয়েছে। আবার অনেকে কবরের 
পশ্চিম উত্তর পার্শ্বের নির্ধারিত স্থানে বসে কুরআন তেলাওয়াত 
করছে। আবার পুকুরে গিয়ে দেখলাম কেউ কেউ পুকুরের 
মাছগুলোকে ছোট ছোট মাছ খেতে দিচ্ছে। অনেকে কবরের বড় 
বড় ডেগ ও কূপে টাকা দান করছে। কূপ থেকে অপরিষ্কার ময়লা 
পানি নিয়ে পান করছে। এক ব্যক্তি এ ময়লা পানি বোতলে ভরে 
বিক্রি করছে। এ সবই করা হচ্ছে কবরবাসী শাহ জালাল (রহ.) 
এর নিকট এ আকুতি প্রকাশ করতে- তিনি যেন তাদের 
ইহকালীন কল্যাণ এনে দেন এবং অকল্যাণ দূর করে দেন। অথবা 
তিনি যেন আল্লাহর নিকট সে জন্য শাফা'আত করেন। আর সে 
জন্যই তারা কবরের পার্শ্বে অত্যন্ত ভগ্ন হৃদয়ে ও বিগলিত চিত্তে 
নেহায়েত অনুনয়-বিনয়ের সাথে দো'আ করছে। তাদের ভাবটা 
যেন এমন যে, তারা যেন বিপদে পড়ে তাঁর নিকট সাহায্য প্রার্থী 
হয়ে হাত তুলেছে, তিনি ছাড়া যেন তাদের আর কোনো আশ্রয় 
স্থল নেই। তিনি ছাড়া তাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ 
হওয়ারও কোনো উপায় নেই। পৃথিবীর চলমান ঘটনা প্রবাহে তাঁর 


55 


প্রভাব সম্পর্কে জনমনে এ বিশ্বাসও রয়েছে যে, যে মাটিতে শাহ 
জালালের কবর রয়েছে সে মাটির নিকটে বা দূরে কোথাও কোনো 
মারাত্মক অঘটন ঘটতে পারে না। সে কারণেই একটি বিমান 
দুর্ঘটনায় কোনো হতাহত না হওয়ার ফলে পত্রিকান্তরে এ মর্মে 
মন্তব্য প্রকাশিত হয় যে, সিলেটের মাটিতে শাহ জালাল (রহ.) 
শায়িত রয়েছেন বলেই বিমানের আরোহীরা নির্ঘাত মৃত্যুর হাত 
থেকে বেঁচে গেল।* উক্ত বিশ্বাসের ভিত্তিতে বা তাঁর রূহানী নেক 
নজর লাভের আশায় কেউ কেউ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার 
উদ্দেশ্যে তাঁর কবর যিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান 
আরম্ভ করতেও দেখা যায়। 


শরফুদ্দীন চিন্তী (রহ.)-এর কবর : 
এ জাতীয় কেন্দ্রসমূহের মধ্যে অপর উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে 


১, যদিও মানুষের এ ধারণার অবাস্তবতা প্রকাশিত হয়ে গেছে ২০০৪ সালে 
শাহ জালালের কবরে বোমা হামলা ও এর ফলে লোক মরার মধ্য দিয়ে 
কেননা, জনগণের ধারণানুযায়ী যদি শাহ জালালের কোনো কেরামতী 
থাকতো, তা হলে তাঁর কবরে কোনো বোমা বিস্ফুরিত হতো না। বোমা 
বিস্ফুরণের পূর্বেই তিনি অদৃশ্য থেকে সন্ত্রাসীদের কোনো অনিষ্ট করে 


দিতেন।- লেখক 
56 


বেহেম্তী (রহ.)-এর কবর। এ কবরটি বর্তমানের ন্যায় অতীতে 
এতো প্রসিদ্ধ ছিল না। রাজধানী ঢাকাতে অবস্থিত কবর ও 
কবরসমূহের উপর উর্দু ভাষায় লিখিত একটি গ্রন্থে এ কবর 
সম্পর্কে লেখক যা বলেছেন, পাঠকদের বুঝার সুবিধার্থে সংক্ষেপে 
এর কিছু কথা অনুবাদ করে নিম্নে তুলে ধরা হলো : 

“অতীতে এ কবরের কিছু অনুসারী ছিল, যারা এ কবর 
যিয়ারত করতে আসতো। এ কবরবাসী সম্পর্কে সঠিকভাবে 
আমার কিছুই জানা নেই। আমার ধারণামতে এ কবরবাসী ব্যক্তি 
নওয়াব আলাউদ্দিন ইসলাম খাঁন চিন্তীর কোনো নিকটাত্মীয় বা 
তাঁর কোনো সাথী হয়ে থাকবেন। এ কবরটি সরকারী জমির মধ্যে 
অবস্থিত হওয়ার কারণে বৃটিশ সরকার এ কবরটি নিশ্চিহ্ন করার 
জন্যে বারংবার চেষ্টা করেছে এবং এ উদ্দেশ্যে এর আশে-পাশে 
গাছও লাগিয়েছে। এর ভক্তদের দ্বারা কবরের উপর নতুন করে 
কোনো স্থাপনা বা গথ্ুজ ইত্যাদি নির্মাণ করতেও বারণ করেছে, 
যাতে কবরকে ঘিরে পুরাতন যে দেওয়াল বা গঞ্জ রয়েছে তা 
থেকেই ধসে পড়ে ।”** 


হাবীবুর রহমান, আছুদগানে ঢাকা, উর্দু ভাষায় রচিত, (ঢাকা: মনজর প্রেস, 
১ম সংস্করণ, ১৯৪৬ থি.), পৃ. ৪৮। 
57 


বৃটিশ শাসনামলের শেষ সময়ে এ কবরের এ জীর্ণ অবস্থা 
ছিল। তবে স্বাধীনতা উত্তরকালে এ কবরটি তার ভক্তদের দ্বারা 
পুরো মাত্রায় লালিত হতে আরম্ভ করে এবং ধীরে ধীরে এর 
প্রসিদ্ধিও দেশের সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে । বর্তমানে প্রসিদ্ধির 
ক্ষেত্রে এটি প্রায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক সময় এখানে ছিল 
না কোনো মসজিদ। কোনো কবরকে বা কবরকে কেন্দ্র করে 
মসজিদ নির্মাণ করা শরী'আতে নিষিদ্ধ হওয়া সত্বেও পরবর্তীতে 
এ কবরের ভক্তদের দ্বারা এ কবরকে ঘিরেই মসজিদ নির্মিত 
হয়েছে। ১৯৭৯ থেকে ১৯৮৩ সালের মধ্যে শবে বরাতের রাতে এ 
এ কবরের চার পার্শ্বে ত্বওয়াফ করছে। এ অবস্থা দেখে আমার 
মনে হচ্ছিল- তারা যেন কা'বা শরীফের চার পার্শ্ব দিয়ে প্রদক্ষিণ 
করছে। সে সময়ে এ কবরটির পরিবেশ বর্তমানের চেয়ে অত্যন্ত 
খারাপ ছিল। তখন কবরে অনেককে সেজদায় পড়ে থাকতে দেখা 
যেতো। কবরসহ পুরা এলাকাটি তখন মাথায় জটধারী নেংটা 
ফকীর, আউল-বাউল, মদ ও গাঁজাখোরদের আস্তানা ছিল। 
বর্তমানে এ কবরের অবস্থা অনেকটা উন্নতি লাভ করেছে। ১৯৯৯ 
সালে এ কবরটি পুনরায় দেখতে গেলে আমি আগের সেই অবস্থা 
দেখতে পাই নি। তবে এ কবরের উদ্দেশ্যে মানত করার এবং 
এখানে তা পূর্ণ করার সাধারণ মানুষের চিরাচরিত যে রীতি ছিল, 


58 


বর্তমানেও তা পুরোমাত্রায় বহাল রয়েছে বলে দেখতে পেলাম। 
আরো দেখতে পেলাম একদল মানুষ কবরকে ঘিরে রয়েছে। 
এদের কেউবা বসে কিছু ধ্যান করছে, কেউবা দাঁড়িয়ে কিছু পাঠ 
করছে, আরেক দল মানুষ উচ্চ স্বরে মিলাদ পাঠ করছে। কিছু 
লোককে দেখলাম কা'বা শরীফের ন্যায় এ কবরের বেষ্টনী ও 
দরজার চৌকাঠের উপর হাত মুছে নিয়ে নিজ মুখ ও শরীরে হাত 
বুলিয়ে বরকত হাসিল করছে। কবর থেকে বের হওয়ার সময় 
বেআদবী হলে অনিষ্টের ভয়ে পিট পিছনে রেখে বের হচ্ছে। 
আরো দেখলাম কবর থেকে দূরে মসজিদের দক্ষিণ পার্শ্বে 
মোমবাতি জ্বালানো রয়েছে। একটি যুবককে দেখলাম কা'বা 
মসজিদের উত্তর পার্শ্বের দেওয়ালে লাগানো হুসাইন রাদিয়াল্লাহু 
আনহু ও ‘আব্দুল কাদির জীলানী (রহ.)-এর কবরের গিলাফদ্বয়ে 
ঠোঁট দিয়ে চুম্বন করছে এবং গাল দিয়ে তা স্পর্শ করে তাথেকে 
বরকত গ্রহণ করছে। 

উপর্যুক্ত এ জাতীয় শিকী ও বেদ'আতী কর্মে যে শুধুমাত্র 
আমাদের দেশের সাধারণ মুসলিমরাই জড়িত রয়েছে, তা নয়, 
বরং এ জাতীয় গর্হিত কর্মে সকল মুসলিম দেশের সাধারণ 
মুসলিমরাও জড়িত রয়েছে। এ জন্য মুসলিমদের এ জাতীয় 
কর্মের উপর আক্ষেপ করে আল্লামা আহমদ বাহজাত বলেন : 


59 


“এ নিষিদ্ধ কর্মে লিপ্ত না হওয়ার জন্য ইসলাম ধর্মে অনেক 
দলীল প্রমাণাদি দাঁড় করানো সত্বেও মুসলিমরা ওলীদের কবরে 
প্রতিযোগিতা করেছে, এমনকি এমন সব নামের উপরেও সমাধি 
তৈরী করেছে যে নামে আসলে কোনো ব্যাক্তিরও অস্তিত্ব নেই। 
বরং তা তৈরী করা হয়েছে কাঠের তখতী ও জীব জন্তুর লাশের 
উপর । এ অবস্থা সত্তেও এগুলো জনগণের দ্বারা আবাদকৃত এমন 
সব কবর, যা বিপদ দূরীকরণ, রোগমুক্তি ও কঠিনকে সহজতর 
করার জন্য দূর-দুরান্ত থেকে (আগমনের জন্য) উদ্দেশ্য করা হয়ে 
থাকে ।”*২ 


এ দিকে চট্টগ্রামের আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর** কবরও 
প্রসিদ্ধির দিক থেকে পিছিয়ে নেই। সেখানে বার্ষিক ওরসে হিন্দু- 


+ আহমদ বাহজাত, আল্লাহু ফীল আক্বীদাতিল ইসলামিয়্যাহ; (কায়রো: মুআছ 
ছাসাতুল আহরাম, ৪র্থ সংস্করণ, ১৯৯৬ খ্রি/), পৃ. ১৯০-১৯১। 

৯, আহমদুল্লাহ মাইজভান্ডারী নামের এ সুফী সাধক ১৮২৬ সালে চট্রগ্রাম 
জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি কুরআন, হাদীস ও ফিকহ শাস্ত্রে পারদর্শী 
ছিলেন। কর্ম জীবনে তিনি কিছু দিন যশোর জেলায় বিচারকের পদে 
সমাসীন ছিলেন। অতঃপর তিনি এ পদ থেকে পদত্যাগ করেন এবং 


কলিকাতার 'বুআলী" নামক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ 
60 


মুসলিম নির্বিশেষে সকলেই আপন আপন প্রয়োজন পূরণার্থে 
একত্রিত হয়ে থাকে ভক্তরা তাঁর প্রশংসায় কবিতার পুস্তক পর্যন্ত 
রচনা করেছে। এ কবরের ভক্ত এক হিন্দু কবি তার পুস্তকে নিজ 
গুরুকে স্বয়ং আল্লাহর অবতার বলে দাবী করেছে। এ সম্পর্কে 
বিস্তারিত কথা আমরা ইন-শাআল্লাহ শির্কের বাস্তব প্রমাণাদি বর্ণনা 
প্রসঙ্গে পরবর্তীতে আলোচনা করবো। 

এভাবে জনগণ প্রত্যেক ছোট ও বড় ওলিদের কবরগুলোকে 
পবিত্র স্থানে পরিণত করে হিন্দুদের ‘বৃন্দাবন’ ও 'কাসী'র ন্যায় 
তীর্থযাত্রার স্থানে পরিণত করেছে। সেগুলোকে বিপদের সময় 
আশ্রয় নেবার স্থান বানিয়ে নিয়েছে। যাবতীয় অসুখ-বিসুখ 
দূরীকরণ ও প্রয়োজন পূরণার্থে তারা সেখানে এমনভাবে অবস্থান 
অবস্থান গ্রহণ করতো । অবস্থার পরিবর্তনের জন্য নিশীথ রাতে 


করেন। এ সময়ে তিনি কাদেরিয়্যাহ তরীকার পীর আবু শিহামাহ এর হাতে 
বায়'আত গ্রহণ করেন। অতঃপর তিনি তাঁর গ্রামের বাড়ীতে চলে আসেন। 
এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ওয়াজ ও নসীহতের মাধ্যমে দাওয়াতী 
কাজে ব্রতী হন। এক পর্যায়ে তিনি জনগণের মধ্যে “ফকীর মৌলভী’ 
উপাধিতে ভূষিত হন। এলাকায় তাঁর বিভিন্ন কারামত, তাকওয়া ও 
পরহেগারী প্রসিদ্ধি লাভ করেছিল। তিনি ১৯০৬ সালে পরলোক গমন 


করেন। গোলাম সাকলায়েন, প্রাগুক্ত; পৃ. ১২৫-১২৬। সংক্ষিপ্তাকারে 
61 


নিজ গৃহে বসে আল্লাহর কাছে কান্নাকাটি ও অনুনয় বিনয় করার 
পরিবর্তে তারা এ সব ওলিদের কবরে এসে কান্নাকাটি ও অনুনয় 
বিনয় করে। উদ্দেশ্য তাঁরা যেন তাদের ভাগ্য পরিবর্তন করে দেন 
এবং তাদের আকুতি ও মিনতির কথা স্মরণ করে আখেরাতের 
করেন। 


কবরের খাদিম হওয়ার উদ্দেশ্য : 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত “হিরনাল"- 
এর কথিত শাহ আলম আল-হাদী এর কবরের খাদেমকে জিজ্ঞাসা 
করেছিলাম- আপনি এ কবরের খাদেম হলেন কেন? লোকটি 
উত্তরে বললো : 

“এ কবরের খাদেম হয়েছি এ আশা নিয়ে যে, আমার এ 
খেদমত দেখে কবরস্থ ওলি আমার উপর দয়াবান হবেন এবং 
তাঁর কবরের খাদেমী করার কথা স্মরণ করে আখেরাতে আমাকে 
সাথে না নিয়ে জান্নাতে যেতে লজ্জাবোধ করবেন” 

ওলিদের কবরের ভক্তদের সেখানে যেয়ে মিনতি করার 
সকলের পরকালীন উদ্দেশ্য একটাই যা উক্ত শাহ আলম আল- 


62 


হাদীর কবরের খাদেমের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। অথচ 
তারা জানে না যে, ভাগ্য নির্ধারণের মালিক যেমন এককভাবে 
আল্লাহ, তেমনি তা পরিবর্তনের মালিকও এককভাবে তিনিই। 
শরী'আত নির্দেশিত কর্ম করার মাধ্যমেই তা পরিবর্তনের জন্য 
তাঁর নিকট মিনতি করতে হবে। ভাল-মন্দ সকল মানুষের মিনতি 
শুনার জন্যে তো তাঁর দরজা সকলের জন্য সমানভাবেই উন্মুক্ত 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সকল 
সাহাবীদের জন্য জান্নাতে যাওয়ার সনদপত্র প্রদান করা হয়েছে 
কেবল তাঁরা ব্যতীত পরবর্তী সৎ মানুষদের ব্যাপারে জান্নাতে 
যাওয়ার সুধারণা পোষণ করা গেলেও তা কারো জন্যে নিশ্চিত 
করে বলার অধিকার আমাদের নেই। আর সে ধারণার ভিত্তিতে 
কোনো ওলি ও দরবেশের শাফা'আত লাভের আশায় থাকারও 
কোনো যৌক্তিকতা নেই। কেননা; তাঁরা প্রকৃতপক্ষে জান্নাতী কি 
না, তা আমরা জানি না। জান্নাতী হয়ে থাকলেও শাফা“'আত করার 
বিষয়টি তাঁদের মালিকানাধীন বিষয় নয় যে, তাঁরা যাকে যখন 
খুশী শাফা'আত করবেন। বরং তা সম্পূর্ণভাবে আল্লাহর 
এখতিয়ারভূক্ত বিষয়। কাকে কখন এর অনুমতি দেয়া হবে এবং 
কার জন্য হবে, তা কেবল তিনিই জানেন। তবে যারা আল্লাহর 


উলৃহিয়্যাত বা রুবৃবিয়্যাতে কোনো শির্ক করে মৃত্যুবরণ করবে, 


63 


কুরআন ও হাদীসের বর্ণনামতে তাদের কারো শাফা'আত প্রাপ্তির 
কোনই সুযোগ নেই। 
দ্বিতীয় প্রকার : এমন সব কেন্দ্রসমূহ যা কোনো ওলির নিদর্শনের 
উপর নির্মিত হয়েছে : 

এটি হচ্ছে এ দেশের সাধারণ মুসলিমদের সাথে শয়তানের 
তামাশা করার অপর একটি চিত্র। সে তাদেরকে ওলীদের কোনো 
কোনো নিদর্শনাদির উপর বা তাঁদের স্মৃতির সাথে জড়িত স্থানের 
উদাহরণস্বরূপ বলা যায় যে, শাহ জালাল (রহ.)-এর কবর সিলেট 
শহরে থাকা সত্তেও তাঁর নামে কুমিল্লা জেলার কোতয়ালী 
উপজেলার গাজীপুর গ্রামে একটি এবং একই জেলার সদর 
উপজেলার শ্রীপুর গ্রামে অপর একটি কবর রয়েছে। এ দু'টি 
কবর সম্পর্কে উক্ত এলাকায় এমন জনশ্রুতি রয়েছে যে, শাহ 
জালাল (রহ.) তাঁর কোনো এক সফরে এ দু'টি স্থানে যাত্রা বিরতি 
করেছিলেন এবং সে দু'টি স্থানে তাঁর হাত ও পায়ের নখ, গোঁফ 
ও দাড়ি ছেটে এখানে দাফন করেছিলেন। পরবর্তীতে এ স্থান দু'টি 
জনগণের কাছে সম্মানিত স্থানে পরিণত হয় এবং ধীরে ধীরে তা 
তাঁর কবরের সমান মর্যাদা পেতে থাকে৷ তাঁর কবরকে কেন্দ্র 


64 


করে সাধারণ লোকেরা দূর-দৃরান্ত থেকে এসে যা করে, এ দু’টি 
স্থানকে কেন্দ্র করেও এলাকার লোকেরাও তা-ই করে ।** 


তৃতীয় প্রকার : পাগলদেরকে কেন্দ্র করে নির্মিত কেন্দ্রসমূহ : 
যে সকল পাগল উলঙ্গ বা অর্ধ উলঙ্গ থাকে, সাধরণত 
মানুষের সাথে কথা-বার্তা বলে না; বিভিন্ন কবর, গোরস্থান, জংগল 
ও বড় বড় বট গাছের তলায় রাত যাপন করে, রাস্তায় চলতে 
চলতে হঠাৎ করে কারো নিকট কিছু চায় বা কাউকে কোনো বস্ত 
দান করে; এ জাতীয় পাগলদের প্রতি সাধারণ লোকেরা ভিন্নরকম 
দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। এদেরকে অনেকেই আল্লাহর ওলি 
হিসেবে মনে করে থাকেন। এ জাতীয় পাগলদের মধ্যে কেউবা 
সত্যিকার অর্থেই পাগল হয়ে থাকে, আবার কেউবা ইচ্ছাকৃতভাবে 
এমনটি করে পাগলের ভাব প্রকাশ করে থাকে। উদ্দেশ্য এ 
অবস্থাকে পুঁজি করে পরবর্তীতে জীবিকার্জনের একটি সহজ উপায় 
বের করা। তাই কিছু দিন এভাবে থাকার পর এরা উপযুক্ত স্থান 
দেখে নিজের জন্য একটি আস্তানা গড়ে তুলে এবং সেখানে বসেই 


». এ মাজার দু'টি সম্পর্কে উপর্যুক্ত তথ্য প্রদান করেছে অত্র এলাকারই ছাত্র 
মুহাম্মদ নূরুল ইসলাম। সে আল-হাদীস বিভাগের ১৯৯৩-৯৪ সালের ১ম 
বর্ষের ছাত্র ছিল। তার স্থায়ী ঠিকানা : গ্রাম : তুলতুলী, মৌলভী বাজার, 


উপজেলা ও পোষ্ট : চান্দিনা, জেলা : কুমিল্লা । 
65 


সে সাধারণ মানুষের কল্যাণার্জনে ও অকল্যাণ দূরীকরণে 
আরম্ভ করে। আমার জীবনে এ জাতীয় কিছু পাগলের সাথে দেখা 
হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় ১৯৮২/১৯৮৩ সালে ঢাকার 
গুলিস্তানে বর্তমান গাবতলী ও মিরপুরগামী বি. আর. টি. সি. বাস 
ষ্টেন্ডের স্থানে অর্ধ উলঙ্গ অবস্থায় ধ্যানে মগ্ন গলা ও গায়ে লোহার 
জিঞ্জিরের সাথে বড় বড় তালা ঝুলানো এক পাগল দেখেছিলাম । 
১৯৮৫/১৯৮৬ সালে পুনরায় সে পাগলকেই ঠিক সেভাবেই সে 
স্থানে বসে তা'বীজ বিক্রি করতে দেখলাম। সাধারণ লোকেরা 
তাকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। কেউ তাবীজ নিতে চাইলে 
সে চোখ বন্ধ করে তার নিকটে রাখা একটি কাপড়ের ব্যাগ থেকে 
একটি তাবীজ বের করে দিচ্ছে এবং বিনিময়ে দুটি করে টাকা 
নিচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম অনেকেই তার নিকট থেকে 
তা'বীজ নিচ্ছে। সাধারণ লোকদের মনে এ ধরনের পাগলদের 
ব্যাপারে ওলি হওয়ার ধারণা রয়েছে বলেই তারা এ পাগলের 
নিকট থেকে অত্যন্ত আগ্রহের সাথে তাবীজ নিচ্ছে। তারা এদের 
সাথে সুন্দর আচরণ করে, এদের সাথে বেআদবী করলে বিপদ 
হতে পারে বলে মনে করে, এরা কারো নিকট টাকা চাইলে তা সে 
ব্যক্তির জন্য সৌভাগ্যের কারণ বলে মনে করে দ্রুত তা দেয়ার 
ব্যবস্থা গ্রহণ করে, না দিলে সমূহ ক্ষতিরও আশঙ্কা করে। কোনো 


66 


ব্যবসায়ীর নিকট টাকা চাইলে ব্যবসায়ে অধিক লাভের আশায় সে 
তাকে তা দ্রুত দান করে। এদের দিলে ব্যবসায়ে লাভ হয় ও 
অধিক বিক্রি হয়, আর না দিলে অন্যান্য দিনের তুলনায় এ দিনে 
বিক্রি কম হয়, এ মর্মে কিছু বাস্তব ঘটনার কথাও লোক মুখে শুনা 
যায়। এ জাতীয় ঘটনা যদি সত্যিও হয় তবে এর অর্থ এ নয় যে, 
তা এ পাগলকে টাকা দেয়া বা না দেয়ার কারণে হয়েছে, বরং তা 
হয়েছে আল্লাহর ইচ্ছার কারণেই। তিনি এ জাতীয় পাগলের দ্বারা 
জনগণের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করতে চান। তিনি দেখতে চান 
কার ঈমান মজবুত আর কার ঈমান দুর্বল। এদের কোনো কোনো 
কথার সত্যতা বাস্তবে প্রমাণিত হয়ে থাকে, তা দেখে সাধারণ 
লোকেরা তাদেরকে ওলি বলে মনে করে এবং তাদের সত্য 
কথাকে তাদের কারামত হিসেবে গণ্য করে; অথচ তারা জানে না 
যে, এ জাতীয় পাগলেরা জঙ্গল ও গোরস্থানে থাকার কারণে এদের 
সাথে তাদের অজান্তেই শয়তান জিনের সখ্যতা গড়ে উঠে। আর 
এ জিনরাই সাধারণ লোকদেরকে বিভ্রান্ত করার জন্য এদের মুখে 
কিছু সত্য কথা বা কোনো তথ্য বলে দেয়। শয়তান এ প্রক্রিয়ার 
মাধ্যমেই বনী আদমকে যুগের পর যুগ বিভ্রান্ত করে আসছে। 
সাধারণ লোকেরা এভাবে বিভ্রান্ত ও প্রতারিত হয়েই যুগে যুগে 
শির্কে লিপ্ত হয়েছে। যারা মিছেমিছি ওলি হওয়ার ভান করে 
সাধারণ মানুষদেরকে প্রতারণা করে তাদের সম্পদ ও ঈমান হনন 


67 


করতে চায়, এদের সাথে যে শয়তানের সখ্যতা গড়ে উঠে, সে 
সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন : 
ও 5 fF ও 4 ও ৬৮৬০ বু ৩ ডু ভে ক) 
[ঘা ৫১:০1০231] ধ্ €ট ৩১৬০ 2১ তা 52 
“বল, আমি তোমাদেরকে বলবো কি কাদের উপর শয়তান 
অবতরণ করে? শয়তান অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী 
গোনাহগারের উপর ৷ তারা (ফেরেন্তাদের নিকট থেকে) শ্রুত কথা 
তাদের নিকট এনে দেয়। এদের অধিকাংশই মিথ্যাবাদী 1৮5৫ 


চতুর্থ প্রকার : এমন সব কেন্দ্র যেখানে কোনো কবর বা 
নিদর্শন কিছুই নেই : 

আমাদের দেশে এমনও কিছু ভুয়া কবর রয়েছে যেখানে 
প্রকৃত পক্ষে কোনো ওলি বা দরবেশের কোনো কবর বা নিদর্শন 
নেই। এ জাতীয় ভুয়া কবর মূলত এক শ্রেণীর লোকেরা জনগণের 
অর্থ কড়ি লুন্টন করার জন্য মিছেমিছি গড়ে তুলেছে। এ জাতীয় 
মিথ্যা কবরের বাস্তব উদাহরণ হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত সূফী 
সম্রাট বায়েজীদ বুস্তামী -এর কবর। এ সুফী সাধক সে অঞ্চলে 
কেন স্বয়ং বাংলাদেশের মাটিতেই আগমন করেছিলেন কি না, এ 
নিয়ে বিজ্জনদের মধ্যে দ্বিমত রয়েছে। সঠিক মতানুসারে তিনি 


* আল-কুরআন, সূরা আশ-শু'আরা : ২২৩, ২২৪। 
68 


এদেশে কখনও আগমন করেন নি।* ইরান দেশের 'বুস্তাম' 
নামক স্থানে তিনি ইহধাম ত্যাগ করেছেন । সেখানেই রয়েছে তাঁর 
কবর। তা সত্তেও চট্রগ্রামের নাসিরাবাদ এলাকায় তাঁর একটি 
স্মারক কবর রয়েছে। যার উদ্দেশ্যে সাধারণ মানুষেরা দূর-দৃরান্ত 
থেকে তাদের মানতের টাকা কড়ি ও জীব-জন্ত নিয়ে আগমন 
করে। 

এ জাতীয় কেন্দ্রের আরেকটি উদাহরণ হচ্ছে কুমিল্লা জেলার 
“বরুড়া” উপজেলার 'মুগুতী’' নামক গ্রামের ফকীর রহীম আলী"র 
কবর। এ কবরটি মূলত সে ফকীরের বসার স্থানের উপর নির্মাণ 
করা হয়েছে। এ স্থানে সে বসতো । হঠাৎ একদিন সে নিরুদ্দেশ 
হয়ে যায়। প্রতারক ও সুযোগ সন্ধানীরা অর্থ উপার্জনের উদ্দেশ্যে 
তার বসার স্থলে কবর নির্মাণ করে এবং এখানে মানত ও শিরনী 


৯. সুফী সম্রাট বায়েজীদ বুস্তামী চট্রগ্রাম জেলায় ইসলাম প্রচারে আগমনের 
সংবাদটি এতিহাসিকভাবে প্রমাণিত নয়। তা সত্বেও এ অঞ্চলে তাঁর 
আগমনের জনশ্রুতি রয়েছে। আগমনের জনশ্রুতি থাকলেও তিনি যে ৭৯৪ 
হিজরীতে ইরানের 'বুস্তাম' নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং 
সেখানেই তাঁর সমাধি রয়েছে, এ ব্যাপারে সকলেই একমত ৷ তা সত্তেও 
চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি পাহাড়ের উপর তাঁর একটি স্মারক 
মাজার রয়েছে। আব্দুল মান্নান তালিব, প্রাগুক্ত; পৃ. ৯৩-৯৪। 

69 


প্রেরণ করতে আরম্ভ করে। এভাবে তা মানত পূর্ণ ও প্রয়োজন 
পূরণের স্থানে পরিণত হয়ে যায়। 

একইভাবে মাদারীপুর জেলার “দরগা খুলা” নামক স্থানে ‘শাহ 
মাদার দরগা’ নামে আরেকটি ভুয়া কবর রয়েছে। বলা হয়ে থাকে 
যে, শাহ মাদার নামে একজন সৎ মানুষ ছিলেন। তিনি মূলত 
ভারতের অধিবাসী ছিলেন। বিভিন্ন স্থান সফরের এক পর্যায়ে তিনি 
এখানে এসেছিলেন। অতঃপর নিজ দেশে চলে যান এবং 
সেখানেই মৃত্যুবরণ করেন। কিন্তুস্বার্থান্বেষী মহল পরবর্তীতে তাঁর 
বসার স্থানে একটি মাযার তৈরী করে নেয়। 
পঞ্চম প্রকার : এমন সব কেন্দ্র যা বড় বড় গাছকে কেন্দ্র করে 
গড়ে উঠেছে 

এ জাতীয় কবর দেশের সর্বত্রই কম-বেশী রয়েছে। 
উদাহরণস্বরূপ বলা যায়, ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর 
উপজেলার “ফুলবাড়ী” নামক গ্রামে এ ধরনের একটি কবর 
রয়েছে। যার নাম “ফুলবাড়ীর দরগা”। এ কবর বা দরগাটি মূলত 
একটি বড় পুকুর এবং এ পুকুরের পার্শ্বে অবস্থিত একটি বড় গাছ 
ও এর নিচে নির্মিত একটি টিনের ঘর, এ-সবের সমন্বয়ে গঠিত ৷ 
এলাকার সাধারণ লোকেরা এ গাছটিকে পবিত্র মনে করে এর 
সম্মান করে। নিকট ও দূর থেকে এখানে মানত নিয়ে আসে এবং 


70 


এ গাছের নিকট বিভিন্ন রকমের রোগ মুক্তি কামনা করে । অনেক 
সময় রোগীরা এ গাছের নিচে শুয়ে থাকে। 

“মাজিয়ালী” নামক গ্রামেও একটি পুরাতন বড় গাছ রয়েছে, যার 
নিকটে রয়েছে জনৈক হিন্দু লোকের একটি ঘর। হিন্দুরা এ 
গাছের পূজা করে । অনেক মুসলিমও বিভিন্ন সময়ে তাদের কামনা 
বাসনা ও প্রয়োজন পূরণের উদ্দেশ্যে এখানে মানত নিয়ে আগমন 
করে। মনস্কামনা পূরণের জন্য এ গাছের ডালে কোনো কোনো 
বস্তু ঝুলিয়ে রাখে। 

“মান্দারডাঙ্গা’ পীরের কবরেও একটি পুরাতন গাছ রয়েছে। সে 
কবরের পার্শ্বে রয়েছে একটি কুঁড়েঘর ও কয়েকটি ভুয়া কবর। 
এর পার্শ্বে প্রায় একশটি চুলা তৈরী করে রাখা আছে জনগণের 
মানতের পশু যবাই করে পাকানোর জন্যে। সাধারণ মুসলিমরা 
সেখানে তাদের মানতের ষাঁড় ও ছাগল নিয়ে যায় এবং তা যবাই 
করে সে সব চুলাতে পাক করে সবাই মিলে খায়। কোনো 
মহিলার সন্তান না হলে সন্তান প্রাপ্তির আশায় মাথায় কাপড় বেঁধে 
সে গাছের নিচে বসে থেকে গাছের একটি পাতা বা ফল নিচে 
পতিত হওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করে । পাতা বা ফল 


7] 


পতিত হলে সন্তান লাভের এক রাশ আশা নিয়ে বাড়ি ফিরে যায়। 
আর কিছুই পতিত না হলে নিরাশ হয়ে ফিরে যায়। 

এমনিভাবে ফরিদপুর জেলার কালেক্টরেট এলাকার সাথে 
সংলগ্ন একটি স্থানে যশোর রোডের নিকটে একটি বড় গাছ 
রয়েছে। কথিত আছে যে, শেখ ফরীদ নামের একজন ভারতীয় 
সাধক অত্র এলাকায় আগমন করে তাঁর সাথীদের সাথে এ গাছের 
নিচে বসেছিলেন। মানুষেরা পরে এ গাছের নিচে একটি মাযার 
তৈরী করে নেয় এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই তাদের 
প্রয়োজন শেখ ফরীদের নিকট পেশ করার জন্য এখানে আগমন 
করে"! 
ষষ্ঠ প্রকার : এমন সব কেন্দ্র যা কোনো কবর ও তৎ সংলগ্ন 
গাছকে কেন্দ্র করে নির্মিত হয়েছে: 

এ জাতীয় কেন্দ্রের উদাহরণস্বরূপ বলা যায়, সাতক্ষিরা 
জেলার কালিগঞ্জ উপজেলার ‘কামারঘাতি’ নামক গ্রামে একটি 
কবর রয়েছে, যার নাম “কামারঘাতি ছোট মিয়ার দরগা'| 
লোকেরা এ ব্যক্তির কবরকে কেন্দ্র করে এ মাযারটি তৈরী করে 
থাকলেও তারা এ ব্যক্তির সঠিক নাম ও তার ইতিহাস সম্পর্কে 
কিছুই জানে না। এ কবরের পর্শ্বে রয়েছে একটি বড় গাছ। 


* গোলাম সাকলায়েন, প্রাগুক্ত; পৃ. ১৯৮। 
72 


লোকেরা এ কবরে যেয়ে সেখানে তাদের বিনয়ভাব প্রকাশ করে, 
কামনা করে। রোগ থেকে মুক্তি চায়। কবরের পার্শ্বের বড় গাছের 
ডালে পাথর ও ইট বেঁধে ঝুলিয়ে রাখে। 

এ প্রকারের উদাহরণস্বরূপ আরো বলা যায় যে, চট্টগ্রামের 
বায়েজীদ বুস্তামীর ভুয়া কবরের ডান পার্শ্বে একটি গাছ রয়েছে, এ 
সুতায় একাধিক গিঁঠ দেয়। একটি উদ্দেশ্য পূর্ণ হলে এসে একটি 
গিট খুলে দেয়। এক ব্যক্তিকে গাছের গোড়ায় সুতা ঝুলিয়ে গিঁট 
দেয়ার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে ব্যক্তি বললো: 
এখানে লোকেরা বিভিন্ন উদ্দেশ্যে সুতায় গিট দেয়। কেউ দেয় 
আবার কেউবা দেয় মানসিক প্রশান্তি লাভের আকাজ্জায়। এক 
ব্যক্তি বায়েজীদ বুস্তামীর ওসীলায় আল্লাহর নিকট দো'আ করা 
প্রসঙ্গে একটি কাগজে কিছু কথা লিখে গাছের সাথে তা ঝুলিয়ে 
রাখে। সে তার দো'আয় লিখেছে: “বিসমিল্লাহির রাহমানির রাহীম, 
ওহে সুফী সম্রাট বা-এজীদ বুস্তামী! আল্লাহর নিকট আমার দো'আ 
মাকবুল হওয়ার জন্য আমি আপনার মাধ্যমে ওসীলা করছি। 
তোমার নিকট কামনা করছি তুমি আমাকে নিরাপদে গাড়ী 
চালাবার তৌফিক দাও, আমাকে যাবতীয় বিপদ থেকে মুক্তি দাও 


73 


এবং ভাল একটি কর্ম পাইয়ে দাও, আর এ এতীমের দো'আ 
কবুল কর ৷” 

আমাদের দেশের ছোট বড় সাধারণ গোরস্থানগুলোতে 
এমনিতেই প্রাকৃতিকভাবে যে সব গাছ-পালার জন্ম হয়, সাধারণত 
জনগণের নিকট এগুলোর কোনো গুরুত্ব থাকে না; পক্ষান্তরে 
কোনো সত্যিকারের ওলি বা কথিত কোনো ওলির কবরের উপর 
বা নিকটে যদি কোনো বড় ধরনের গাছ বিশেষ করে কোনো বড় 
বট গাছ থাকে, তা হলে জনগণের কাছে এ গাছের গুরুত্ব বেড়ে 
যায়। তারা ওলির কবরের সম্মানের পাশাপাশি এ গাছেরও সম্মান 
করতে আরম্ভ করে। এ গাছের শিকড়ে সুতা বাঁধলে, এর মূল 
তারা ধারণা করে। সিলেটের শাহ পরানের কবরে গেলে এর 
জ্বলন্ত প্রমাণ দেখতে পাওয়া যায়। জনগণ মনে করে ওলিদের 
মৃত্যুর পর তাঁদের কবরের উপর বা এর সংলগ্ন গাছের মাধ্যমে 
তাঁদের বিভিন্ন রকমের কারামত প্রকাশিত হয়। এ জাতীয় গাছের 
একটি সুন্দর উদাহরণ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ 
উপজেলার ‘হিরনাল’ গ্রামের শাহ আলম আল-হাদী এর কবর 
সংলগ্ন গাছটি। এ গাছের ব্যাপারে অত্র এলাকায় জনশ্রুতি রয়েছে 
যে, কেউ এ গাছের ডাল কাটলে অথবা এর পাতা ছিড়লে সে 
ব্যক্তির পেটে বেদনা হয়, এর পার্শ্ব দিয়ে চলার সময় কারো পা 


74 


পিছলে গেলে সে ব্যক্তির জ্বর হয়। আমি এ কবরের খাদেমকে এ 
গাছ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বললো : 

“বৃটিশ শাসনামলের কোনো এক সময় ঝড়ের কারণে এ 
গাছের একটি ডাল ভেঙ্গে পড়ে, লোকেরা এ ডালটি সরিয়ে নিতে 
চাইলে তাদের পক্ষে তা সম্ভব হয় নি, বরং এর ফলে তারা বিভিন্ন 
রোগে আক্রান্ত হয়েছিল। এ এলাকার সে সময়কার প্রতাপশালী 
হিন্দুরা হাতীর সহযোগিতায় এ ডালটি সে স্থান থেকে সরিয়ে 
নিতে চাইলে হাতীর দ্বারাও তা সরানো সম্ভব হয় নি। হাতীর 
গলায় বেধে দেয়ার পর যখন হাতী তা জোরে টান মেরেছিল তখন 
হাতী অস্বাভাবিক রকমের চিৎকার করেছিল। খাদেম আরো 
বললো : ১৯৯৯ সালের ফেব্রুয়ারী মাসে কিছু লোক সে ডালটি 
তার পূর্ব স্থান থেকে সরিয়ে সে গাছের কাছে নিতে পেরেছিল। 
এরপর তারা এ ডালটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইলে তারা 
তা পোড়াতে পারে নি। পরে আমরা এ ডালটিকে রাতের বেলা 
ওলির কবর ও সে গাছের মধ্যখানে একটি কুঁড়ে ঘরে 
রেখেছিলাম, সকালে উঠে আমরা সে ডালটি আর সে ঘরে দেখতে 
পাই নি”। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণের অন্তরে এ গাছের 
মর্যাদা ও গুরুত্ব আরো বেড়ে যায়। এ কবরের খাদেম ও এর 
ভক্তরা মনে করে এ গাছ এবং এর ডালকে কেন্দ্র করে এ পর্যন্ত 


75 


যে সব অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সবই হয়েছে কবরস্থ এ ওলির 
কারণে, এ সব তাঁর কারামত বৈ আর কিছুই নয়! 

উক্ত কবরের খাদেম এ গাছের ডাল সম্পর্কিত যা কিছু 
বলেছে তা যদি সত্যিই হয়ে থাকে, তা হলে শর'য়ী দৃষ্টিকোণ 
থেকে বলতে হবে যে, এ গাছের ডালটি কারো পক্ষে সরাতে না 
পারার অর্থ এ নয় যে, কবরস্থ অলিই তাঁর কারামত প্রকাশের 
জন্য প্রথমে তা সরাতে বারণ করেছেন; বরং ডালটি এর স্থান 
থেকে সরাতে না পারার পিছনে রয়েছে শয়তানের কারসাজি । 
শয়তান জিনরাই দীর্ঘকাল এ ডালটিকে সরাতে দেয় নি, আবার এ 
জিন শয়তানরাই এ ঘর থেকে অবশেষে তা রাতের আঁধারে 
সরিয়ে নিয়েছে। উদ্দেশ্য এর দ্বারা সাধারণ মানুষদের নতুন করে 
বিভ্রান্ত করা। যাতে তারা এ গাছকে আরো বেশী করে গোপনে 
ভয় করে এবং আরো বেশী করে এর তা"ষীম করে, এর দ্বারা 
আরো বেশী করে কল্যাণের আশা করে। এভাবে তারা যেন এ 
গাছকে কেন্দ্র করে শিকী চিন্তা ও কর্মের মধ্যে সর্বদা লিপ্ত থাকে । 
উল্লেখ্য যে, এ গাছে যে জিনের বসতি রয়েছে তাও বাস্তব একটি 
ঘটনার দ্বারা প্রমাণিত। একদা এক ব্যক্তির এক মেয়েকে রাতের 
আঁধারে জিনরা উঠিয়ে নিয়ে গিয়েছিল সে গাছে। অতঃপর 
ফজরের সময় তারা দূরবর্তী এক বাড়ীর আঙ্গিনায় তাকে অজ্ঞান 
অবস্থায় ফেলে যায়। মেয়েটি জ্ঞান ফিরে পেলে তাকে জিজ্ঞাসা 


76 


করা হলে সে বললো : আমাকে কিছু অপরিচিত ব্যক্তিরা 'হিরনাল' 
এর কবরের নিকটতম গাছের ডালে নিয়ে বসিয়ে রেখেছিল ।** এ 
বাস্তব ঘটনাটি আমাদের জন্য উত্তম সাক্ষ্য বহন করছে যে, এ 
কবরের ডাল কাটলে বা এর নিকটে কেউ হোছট খেয়ে পড়ে 
গেলে অসুখ হলে তা এ সব শয়তান জিনের অশুভ দৃষ্টির 
কারণেই আল্লাহর হুকুমে হয়েছে। এ জাতীয় সকল গাছে 
বসবাসকারী দুষ্ট জিনেরা সাধারণ মানুষের ঈমান নষ্ট করার জন্যে 
কখনও কারো কল্যাণ করে, কখনও কারো অকল্যাণ করে । আর 
সাধারণ মানুষদের এ কুমন্ত্রণা দেয় যে, এ সবই হচ্ছে কবরস্থ এ 
ওলির কারণে। 
সপ্তম প্রকার : এমন সব কেন্দ্রসমূহ যা বেলায়েতের দাবীদারদের 
বেলায়েত লাভ করা বা আল্লাহর তা'আলার ওলি হওয়া 
একটি উচ্চ মর্যাদা প্রাপ্তির ব্যাপার। যারা আল্লাহ তা'আলাকে 
ভালবেসে একান্ত এখলাস ও একাগ্রতার সাথে তাঁর সন্তুষ্টি 
বিধানের উদ্দেশ্যে শরী'আতের যাবতীয় বিধি-বিধান যথাসাধ্য 
পালন করেন, কেবল তাঁরাই সে মর্যাদায় আরোহণ করতে 


২. হিরনালের কবরের নিকটতম ‘কাকিনীবাগ’ গ্রামের মুহাম্মদ ফরহাদ উদ্দিন 
দেওয়ান এর নিকট থেকে এ তথ্যটি সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি তার 


নিজের সামনে ঘটিত হয়েছে বলে সে জানায়। 
77 


পারেন। যে কেউ এ পথের পথিক হওয়ার জন্য চেষ্টা ও সাধনা 
করতে পারেন। তবে যেহেতু এ সাধনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি 
ও পরকালীন মুক্তি; সে জন্য শর'য়ী দৃষ্টিকোণ থেকে কেউ এ পথে 
অনেক দূর অগ্রসর হলে তিনি জনগণের কাছে তা প্রকাশ করতে 
পারেন না। বা এ দাবীও করতে পারেন না যে, আমি আল্লাহর 
ওলি হয়ে গেছি। যদি কেউ নিজের জন্য এ ধরনের দাবী করেন, 
তবে তিনি কোনভাবেই প্রকৃত ওলি হতে পারেন না। কিন্তু 
আফসোসের বিষয় এ ধরনের বেলায়েতের দাবীদারদের সংখ্যাই 
আমাদের দেশে অধিক। তারা মনে করেন, কোনো পীরের হাতে 
বায়'আত গ্রহণ করলে এবং নিজ বাড়ীতে একটি খানকা বানিয়ে 
নিজ পীরের তরীকানুযায়ী মাথায় লম্বা চুল, গলায় লম্বা তসবীহ, 
আর গায়ে লাল সালু পরিধান করলে, জনগণের সাথে উঠা-বসা 
থেকে বিরত থাকলে, সপ্তাহে কমপক্ষে একদিন ভক্তদের সাথে 
একত্রিত হয়ে উচ্চৈঃস্বরে যিকির করলে, নিজ পীর, বড়পীর 
আব্দুল কাদির জীলানী ও খাজা মঈনুদ্দিন চিশতী এর বার্ষিক ওরস 
পালন করে সেখানে কিছু গান-বাজনা, মদ ও গাঁজা খেলে ওলি 
হওয়া যায়। এ জাতীয় স্বঘোষিত ওলি বা পীরদের সংখ্যাই সমাজে 
অধিক৷ প্রকৃতপক্ষে তারা পার্থিব উপার্জনের একটি সহজ পথ 
মনে করে এটাকে একটি পেশা হিসেবে গ্রহণ করে নিয়ে থাকে। 
সে জন্যেই আদম শুমারিতে তারা নিজেদের পেশাগত পরিচয় পীর 


78 


বলে দিয়ে থাকেন।”* এরা নিজেদের জীবদ্দশায় যেমন সুকৌশলে 
সাধারণ মানুষের ঈমান হনন করে সম্পদ অর্জন করে থাকেন, 
তেমনি তাদের মৃত্যুর পরেও তাদের বংশধরদের জন্য তার 
কবরকে পার্থিব উপার্জনের একটি সহজ উপায় হিসেবে রেখে 
যান। সাধারণ লোকেরা তাদের জীবদ্দশায় যেমন তাদের নানাবিধ 
প্রয়োজন ও মনস্কামনা পূরণের জন্য হাদিয়া, তুহফা ও মানত 
নিয়ে তাদের দরবারে আগমন করতো, তাদের মৃত্যুর পরেও ঠিক 
সেভাবেই বরং পূর্বের চেয়েও অধিক হারে আগমন করে থাকে। 
অষ্টম প্রকার : এমন সব কেন্দ্র যা জীবিত বেলায়েতের দাবীদাররা 
নির্মাণ করেছে 

অতীতে যারা বেলায়েত লাভের জন্য সাধনা করতেন, তারা 
সাধারণত নিজেদের প্রচার করা থেকে বিরত থাকতেন। তাঁদের 
কবরকে কবরে পরিণত করা থেকে আরম্ভ করে এর উপর গম্বুজ 


৯ ১৯৮১ সালে পরিচালিত বাংলাদেশের আদম শুমারির পরিসংখ্যানে দেখা যায় 
২৯৮০০০ ব্যক্তি তাদের পেশাগত পরিচয় দিতে যেয়ে বলেছেন তাদের 
পেশা হচ্ছে পীর। দৈনিক “করতোয়া” নামক একটি পত্রিকা এ সংবাদটি 
প্রকাশ করে এ মন্তব্য করেছে যে, এ সংখ্যাকে বাংলাদেশের মোট গ্রামের 
মধ্যে ভাগ করলে প্রতি গ্রামের ভাগে মোট চারজন করে ‘পীর’ পড়বে। 
এতে প্রমাণিত হয় যে, ‘পীর’ পেশাই এখন অন্যান্য সকল পেশার চেয়ে 
লাভজনক । দেখুন : দৈনিক “করতোয়া”, (বগুড়া : ১৮/১২/১৯৮৭ থি.), 


পৃতি। 
79 


নির্মাণ করা, তাঁদের কবরকে কাপড় দ্বারা ঢাকা, উপরে সামিয়ানা 
টাঙ্গানো, তাঁদের উদ্দেশ্যে ইসালে সাওয়াবের নামে বার্ষিক ওরস 
পালন ইত্যাদি যা কিছুই বর্তমানে করা হয়ে থাকে, সে সবের জন্য 
তাঁরা মোটেও দায়ী নন। এ-জন্য যে, তাঁরা তো কাউকে এ সব 
করতে বলেন নি। কিন্তু কালের পরিক্রমায় পরিস্থিতি সম্পূর্ণ 
বদলে গেছে। আমাদের দেশে এখন বেলায়েতের দাবীদার এমন 
জাকের মঞ্জিল” ও “বাবে রহমত" ইত্যাদি চমকপ্রদ নাম দিয়ে 
সেখানে ‘বিশ্ব আশেকে রাসূল সম্মেলন'র নামে ওরস পালন 
করে। তারা নিজেদের বাহ্যিক পোশাকাদি, মিলাদ মাহফিল ও 
যিকির-আযকারের অনুষ্ঠান পালনের মাধ্যমে সাধারণ লোকদের 
বুঝাতে চায় যে, তারা আসলেই আল্লাহর ওলি ও তাঁর কামেল 
বান্দা; কিন্ত প্রকৃতপক্ষে তারা পাকা প্রতারক, ধোঁকাবাজ ও অর্থ- 
সম্পদের দাস। কেননা, তাদের মধ্যে বাহ্যিক বেশভূষা ছাড়া 
দ্বীনের আর কিছুই নেই। তারা মূলত দুনিয়ার গোলাম ও কবর 
পূজারী। সে জন্যেই তারা মাঝে মধ্যে আজমীর ও বাগদাদে গমন 
করে। তারা বাহ্যিক কিছু কর্মকাণ্ড দ্বারা সাধারণ জনগণকে ধোঁকা 
দিয়ে থাকে। বাহ্যত তা তাদের কারামত মনে হলেও আসলে তা 
শয়তানী চক্রান্ত বৈ আর কিছুই নয়। সাধারণ লোকদেরকে 


80 


করে থাকে। এ সব ধোঁকাবাজদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে 
দেওয়ানবাগের স্বঘোষিত পীর মাহবুবে খোদা দেওয়ানবাগী। সে এ 
মর্মে দাবী করেছে যে, সে আল্লাহ তা'আলাকে একটি যুবকের 
আকৃতিতে দেখেছে । আরো দাবী করেছে যে, সে স্বপ্নের মাধ্যমে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেহকে উলঙ্গ 
অবস্থায় ঢাকা ও ফরিদপুর জেলার মধ্যবর্তী একটি আবর্জনার 
মধ্যে পড়ে থাকতে দেখেছে ।** অপর এক স্বপ্নে দেখেছে: 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-তাঁর সাথে কা'বা 
আগমন করে তাকে লক্ষ্য করে বলেছেন: দেওয়ানবাগী হজ্জ করে 
নি বলে লোকেরা যা বলে, তা সঠিক নয় কারণ, আমি (রাসূল) 
সর্বক্ষণ তার সাথে রয়েছি, আর কা'বা শরীফ সর্বদা তার সামনে 
রয়েছে, সে মানুষের মাঝে আমার ধর্ম প্রচার করছে, এমতাবস্থায় 
তার হজ্জ করার কোনো প্রয়োজন নেই।”** “বিশ্ব আশেকে রাসূল 
সম্মেলন, নামে প্রতি বছর সে তার দেওয়ানবাগের খানকাতে 
একটি ওরস পালন করে। রাষ্ট্রের কোনো কোনো পদস্থ 


&. মাহবুবে খোদা দেওয়ানবাগী, রাসূল সত্যই কি গরীব ছিলেন; (ঢাকা : সূফী 
ফাউন্ডেশন, আরামবাগ, সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ১২। 
“ মাহবুবে খোদা দেওয়ানবাগী, আল্লাহ কোন্‌ পথে; (ঢাকা : সুফী ফাউন্ডেশন, 


আরামবাগ, ৩য় সংস্করণ, সন বিহীন), পৃ. ১৯৮। 
81 


কর্মকর্তাদের সাথে তার গোপন আঁতাত রয়েছে। সে জন্য 
দেওয়ানবাগ এলাকায় সে জনগণের জমি অবৈধ দখলসহ যে সব 
অপরাধমূলক কর্ম করেছে, জনগণের পক্ষে এর কোনো প্রতিকার 
করা সম্ভব হয় নি। কা*বা শরীফের “বাবে রহমত’ নামের দরজার 
নামে আরামবাগের খানকার নাম রাখার পিছনে ভাবটা যেন এমন 
যে, যারা তার এ খানকায় আগমন করবে তাদের মক্কা শরীফ 
যাওয়া হয়ে যাবে। আল্লাহর রহমতে অবশেষে কিছুটা হলেও তার 
গোপন তথ্য ফাঁস হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সে তার আস্তানা 
থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার আস্তানা থেকে পুলিশ 
অনেক অস্ত্শস্ত্রসহ কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসীকেও পাকড়াও 
করেছিল ।*২ তার পালিয়ে যাওয়ার পর আমি সেখানে গিয়ে 
এলাকার লোকজনকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বললো: 
সে জমির দলীল জাল করে অনেক সাধারণ মানুষের জমি 
বলপূর্বক দখল করে নিয়ে এ বিশাল দরবার তৈরী করেছে। 
এলাকার লোকেরা তাকে পছন্দ করে না। তারা আরো বললো: 
প্রত্যেক জুমু'আর দিনে এ খানকাতে তার ভক্তরা বিভিন্ন স্থান 
থেকে এসে সমবেত হয়। তারা তাকে সেজদা করে, নগদ টাকা 
দান করে এবং সে সেজদাকারীদের পিঠে হাত বুলিয়ে দেয়। 


£. দেখুন : দৈনিক ইনকিলাব, ১ম পৃষ্ঠা, তারিখ : ২৬/১২/১৯৯৯ খ্রি. । 
82 


এরকম পীরদের মধ্যে আরেক পীর হচ্ছে দেওয়ান মুহাম্মদ 
সাঈদ উদ্দিন সাঈদাবাদী।** যার খানকা ও আস্তানা ঢাকার 
সাঈদাবাদ বাস স্টেশনের পূর্বে অবস্থিত। কুরআন ও হাদীস 
সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও অনেকের দৃষ্টিতে সে 
প্রথম সারির একজন ওলি ও সাধক। সে জন্যে তার দরবারে 
দেশের বহু লোক তাদের সমস্যাদি সমাধান ও মনস্কামনা পূরণের 
জন্য ভিড় জমায়। কখনও আজমীর ও বাগদাদে গেলে জনগণের 
যোগাযোগের সুবিধার্থে তা পত্রিকান্তরে প্রকাশ করে যায়। আবার 
আগমন করলে তাও পত্রিকার মাধ্যমে জনগণকে জানিয়ে দেয়া 
হয়। জনগণ তার নিকট থেকে ঝাড়ফুঁক থেকে আরম্ভ করে তার 
দো'আ কামনা, সন্তান প্রাপ্তি ও সমস্যা সমাধানের জন্য যেয়ে 
থাকে। তার কাছে যেয়ে সন্তান লাভকারীরা মাঝে মধ্যে 
পত্রিকান্তরে তাদের সন্তান লাভের সংবাদটি প্রচার করে আল্লাহর 
নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তারও কৃতজ্ঞতা প্রকাশ করে 


£, অনেকের সাথে আলাপ করে এ ব্যক্তি সম্পর্কে যা জানা যায় তা হলো : এ 
লোকটি একজন সাধারণ মানুষ, কুরআন ও হাদীস সম্পর্কে তার কোনো 
জ্ঞান নেই। আজমীর ও বাগদাদ গমনের মাধ্যমে সে মারিফাত ও সুলুকের 
পথ ধরে। ধীরে ধীরে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তার 
নিকট দেশের সাধারণ জনগণের মত অনেক রাজনীতিবিদরাও গমন করে 
থাকেন। প্রতি সপ্তাহে জুমু'আর নামাজের পর মিলাদ মাহফিল করা হলো 


তার একটি সাধারণ রীতি । 
83 


এবং যারা এখনও তার কাছে যায় নি তাদেরকে তার নিকট 
যাবার উৎসাহ যোগায়। তার এ জাতীয় প্রচারাভিযান দ্বারা 
সহজেই প্রতীয়মান হয় যে, সে সুফী হওয়াকে নিজের জন্য 
জনগণের সম্পদ আত্মসাতের একটি সহজ উপায় হিসেবে গ্রহণ 
করে নিয়েছে। 


84 


তৃতীয় পরিচ্ছেদ 

জাহেলী যুগের শির্কের কেন্দ্রসমূহের সাথে এ-সব কেন্দ্রের তুলনা 

আমরা প্রথম অধ্যায়ে জাহেলী যুগের শির্কের কেন্দ্রসমূহের 
ধরণ ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে 
আমরা এ বিষয়টি খতিয়ে দেখবো যে, বাংলাদেশে অবস্থিত 
শির্কের কেন্দ্রসমূহের সাথে সে যুগের কেন্দ্রসমুহের কতটুকু 
সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে। এ ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় যে, 
ইসলাম পরবর্তী যুগে বিভিন্ন মুসলিম বা অমুসলিম দেশে বিশেষ 
করে আমাদের দেশে ওলীদের কবর বা তাঁদের নিদর্শনের উপর 
যে সব কেন্দ্র তৈরী করা হয়েছে, সেগুলোর বিশেষ ধরনের মিল 
রয়েছে নূহ ‘আলাইহিস সালাম-এর জাতির মধ্যকার ওয়াদ্দ, সুয়া*, 
ইয়াগুস, ইয়াউক ও নসর নামের ওলিদের কবরে নির্মিত 
কেন্দ্রসমূহের সাথে; কেননা, তাঁদের নামে পৃথক পৃথক মূর্তি তৈরী 
সেরকমই আচরণ করেছিল যেরূপ আচরণ অধিকাংশ সাধারণ 
মুসলিমরা আজ তাদের ওলীদের কবরসমূহের সাথে করে থাকে। 
সে সময় থেকে আরম্ভ করে সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল 


85 


মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের পূর্ব পর্যন্ত 
লোকেরা তাদের আউলিয়া ও নবীদের সম্মান ও তা“জিম করতে 
গিয়ে এবং তাঁদেরকে সাধারণ মানুষের জীবনের কল্যাণার্জন এবং 
অকল্যাণ দূরীকরণের ক্ষেত্রে শাফা'আতকারী মনে করার কারণেই 
মুসলিমরাও তাদের ওলীদের সম্মান ও তা'জিম করতে গিয়ে এবং 
দুনিয়া-আখেরাতের কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের ক্ষেত্রে 
তাঁদেরকে আল্লাহ ও তাদের মাঝে মধ্যস্থতাকারী ও 
শাফা'আতকারী হওয়ার ধারণা করার ফলে তাঁদের কবর ও 
কবরগুলোকে ঠিক একই কায়দায় শির্কের কেন্দ্র বানিয়ে নিয়েছে। 


পাগলদের কবরসমূহে নির্মিত কেন্দ্রসমূহ বা তথাকথিত 
বেলায়েতের দাবীদাররা নিজেদের জন্য যে সব কেন্দ্র নির্মাণ 
করেছে, সেগুলোরও ওলীদের কবরে নির্মিত কেন্দ্রের সাথে সম্পর্ক 
রয়েছে। এরা যদিও ওলীদের অন্তর্ভুক্ত নয়, তথাপি লোকেরা 
তাদেরকে অজ্ঞতাবশত ওলীদের মাঝে গণ্য করে নিয়েছে। এ 
ছাড়াও সে কালের গণকদের সাথে এদের বিশেষ রকমের মিল 
রয়েছে; কেননা, সে কালের গণকদের সাথে শয়তান জিনের 


86 


সম্পর্ক ছিল, বর্তমান কালের বেলায়াতের দাবীদারদের সাথেও 
শয়তান জিনের গোপন সম্পর্ক রয়েছে। এ জিনদের 
সহযোগিতাতেই যেমন গণকরা জনগণের উপকার করতো, তেমনি 
এরাও জিনদের সহযোগিতায় জনগণের উপকার করে থাকে। 
তাই সাধারণ লোকদের দৃষ্টিতে এরা আল্লাহর ওলি হয়ে থাকলেও 
মূলত তারা শয়তানের ওলি ও বন্ধু। সে জন্যেই তারা নিজেদের 
বেলায়াত লাভের বিষয় গোপন না রেখে পত্রিকান্তরে প্রকাশ 
করে। সাধারণত কাবা শরীফ ও মসজিদে নববী যিয়ারতের 
বদলে তারা আজমীর ও বাগদাদে যায়। নিজ নিজ খানকাতে 
ওরস পালনের নামে জাহেলী যুগের মুশরিকদের ন্যায় ঈদ পালন 
করে। 


অবশিষ্ট বিভিন্ন গাছপালা, পুকুর, কূপ ও জীব জন্তুকে কেন্দ্র 
করে যে সকল শির্কের কেন্দ্র নির্মিত হয়েছে, সেগুলোর মিল 
আনওয়াত” নামের পাথর ও গাছকে কেন্দ্র করে নির্মিত শির্কের 
কেন্দ্রসমূহের সাথে; কেননা সেগুলোও গাছ ও পাথরকে কেন্দ্র 
করেই নির্মাণ করা হয়েছিল। 


87 


88 


চতুর্থ পরিচ্ছেদ 
বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মাঝে প্রচলিত শির্ক 


ইসলামের বিধান মহান আল্লাহ প্রদত্ত একটি অতুলনীয় 
নে'আমত। যারা তা লাভ করতে সক্ষম হয়েছে তারা বড়ই 
সৌভাগ্যবান। একজন মানুষের পক্ষে মুসলিম হওয়া তার জন্য 
অত্যন্ত গৌরবের ব্যাপার। সে জন্য বাংলাদেশের একজন সাধারণ 
মুসলিমও এ জন্য গর্ববোধ করে। এমনকি কেউ ইসলাম বিরোধী 
বা ইসলাম বিনষ্টকারী কোনো কাজ করলেও এ-জন্য কেউ তাকে 
অমুসলিম বলুক, এমন কথা তারা বরদাশত করতে পারেন না। 
তবে আসল কথা হচ্ছে মুসলিম হওয়ার বিষয়টি প্রকৃত আনন্দ ও 
গর্বের বিষয় হচ্ছে কেবল সে ব্যক্তির জন্যেই যে ইসলামকে 
সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছে এবং ইসলাম বিরোধী যাবতীয় 
পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে এবং এর মধ্যে থেকেই তার 
জীবন অতিবাহিত করেছে। বাংলাদেশের মুসলিমরা যদিও 
তাদের অধিকাংশের চিন্তা, চেতনা, কর্ম, বক্তব্য ও অভ্যাস এ 
কথারই সাক্ষ্য দেয় যে, আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য 
শয়তান বিতাড়িত হওয়ার সময় যে প্রতিজ্ঞা করেছিল এবং তা 


89 


বাস্তবায়নের জন্যে পরবর্তীতে সে যে সব পরিকল্পনা গ্রহণ 
করেছিল, তাদের উপর শয়তান তার সে প্রতিজ্ঞা ও পরিকল্পনা 
বাস্তবেরূপ দিতে সক্ষম হয়েছে। তাদেরকে তাদের অজান্তেই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়কার আরবের 
আল্লাহ বলেছিলেন : 


[ikem উ ৩57১5 314৬ ৬8 ৩০) 


“এদের অধিকাংশই মুশরিক অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস 
করে ।”55 


বাংলাদেশসহ অন্যান্য দেশের অধিকাংশ মুসলিমদের মাঝে 
যে শির্কের ছড়াছড়ি রয়েছে, এ বিষয়ে শরী'আত বিশেষজ্ঞদের 
সাক্ষ্য প্রমাণ আমরা দ্বিতীয় পরিচ্ছেদে উপস্থাপন করেছি। নিম্নে 
আমরা তাদের বাস্তব কিছু শিরকী আক্বীদা-বিশ্বাস, কর্ম ও অভ্যাসের 
উদাহরণ উপস্থাপন করবো ইন-শাআল্লাহ, যা এ কথারই উত্তম 
সাক্ষ্য বহন করবে যে, তারা নিজেদেরকে একেকজন মুসলিম 
বলে দাবী করলেও তাদের অধিকাংশরাই এর বিপরীত মেরুতে 
অবস্থান করছেন। তারা তাদের বিভিন্ন বিশ্বাস, কর্ম ও অভ্যাসের 


“ . আল-কুরআন, সূরা ইউসুফ : ১০৬। 
90 


দ্বারা যে শুধুমাত্র আরবের মুশরিকদের সমতুল্যই হয়েছেন তা নয়, 
বরং অনেক ক্ষেত্রে তারা তাদের চেয়েও অগ্রগামী হয়েছেন। 


আমাদের দেশের মুসলিমদের ধর্মীয় ও সামাজিক অবস্থা 
পর্যালোচনা করে আমার কাছে প্রমাণিত হয়েছে যে, তাদের 
অধিকাংশের বিশ্বাস, কর্ম ও অভ্যাসে যে সকল শির্কের প্রচলন 
রয়েছে, তা শির্কে আকবার এর চার প্রকারকেই শামিল করে। 
নিম্নে তা এক এক করে বর্ণনা করা হলো : 


জ্ঞানগত শির্ক 


১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বা গায়েব 
সম্পর্কে জানতেন বলে বিশ্বাস করা : 


আমাদের দেশে এমন বহু মুসলিম রয়েছেন যারা 
নিজেদেরকে প্রকৃত সুন্নী বলে দাবী করে থাকেন। তারা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জ্ঞান ও তাঁর মান মর্যাদা 
বাড়ানোর জন্য তাঁর ব্যাপারে এ বিশ্বাস পোষণ করেন যে, তিনি 
বর্তমানেও তিনি সর্বত্র হাজির ও নাজির আছেন। সুদূর মদীনায় 
থেকেও তিনি সর্বত্র বিরাজমান ও সব কিছু অবলোকন করছেন। 
দেশের চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার 


9] 


অনেক মুসলিম এ চিন্তাধারা লালন করে থাকেন। কিশোরগঞ্জ 
জেলার করিমগঞ্জ উপজেলার আবু বকর সিদ্দিক নামের জনৈক 
পীর সাহেবও এ ধরনের দাবী করেন বলে পত্রিকান্তরে সংবাদ 
প্রকাশিত হয়েছে।৯ 


অনুরূপভাবে এ বিশ্বীস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার 
ফুলতুলী পীর সাহেব এবং তাঁর সকল ভক্ত অনুরক্তরাও পোষণ 
করে থাকেন। এ ধরনের বিশ্বাস যে জ্ঞানগত শির্কের অন্তর্গত, 
এর প্রমাণ আমরা প্রথম অধ্যায়ে যাবতীয় তথ্য প্রমাণাদিসহ 
উপস্থাপন করেছি। সেখানে প্রমাণ করে দেখিয়েছি যে, কারো 
পক্ষেই নিজ থেকে গায়েব সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। 
এ বিষয়টি সম্পূর্ণভাবেই আল্লাহ তা'আলার অধিকারতুক্ত বিষয়। 
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর রেসালতের 
তাঁকে কিছু অদৃশ্য সম্পর্কে অবগত করেছিলেন, এর বাইরে তিনি 
নিজ থেকে আর কিছুই জানতেন না বা জানতে পারতেন না। 
না, তেমনি রেসালত লাভের পরেও তাঁর মধ্যে এমন কোনো 
বৈশিষ্ট্য দান করা হয় নি। তা না দেয়ার কারণ হলো : এটি 


‘5, দেখুন : সাপ্তাহিক সোনার বাংলা, (শুক্রবার, ৪/৮/২০০০ খ্রি.), পৃ.৬। 
92 


আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের সাথে সম্পর্কিত অষ্টা ও সৃষ্টির 
মধ্যে পার্থক্য সৃষ্টিকারী তাঁর একটি বিশেষ গুণ, যা তিনি (আল্লাহ) 
ব্যতীত তাঁর কোনো সৃষ্টির জন্য শোভা পায় না। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় যে বৈশিষ্ট্যের 
অধিকারী হতে পারেন না, তাঁর তিরোধানের পরেও তিনি সে 
বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন না। 

যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য 
এমন বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার চিন্তাধারা লালন করেন তারা 
নিজেদেরকে 'আহলুস সুন্নাত ওয়াল জামা'আত" এর দল বলে 
দাবী করে থাকেন। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর যে সকল সাহাবীগণ সর্বপ্রথম নিজেদেরকে এ 
কোনো বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার ধারণায় আদৌ বিশ্বাসী ছিলেন 
না। এ ভ্রান্ত শিকী বিশ্বাস পোষণকারীগণ হয়তোবা এর দ্বারা 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসীম জ্ঞানের 
অধিকারী ও মর্যাদাবান বলে তাঁর মর্যাদা বৃদ্ধি করতে চান; কিন্তু 
তাদের ভুলে গেলে চলবে না যে, এ জাতীয় বিশ্বাসের মাধ্যমে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অধিক সম্মান 
প্রদর্শন করার অর্থ হচ্ছে- অধিক মাত্রায় শির্কে নিমজ্জিত হওয়া ও 


93 


ইসলাম থেকে পূর্ণমাত্রায় বেরিয়ে যাওয়ার শামিল।*৬ এ জাতীয় 
শির্ককারীদের ব্যাপারে মাওলানা রশীদ আহমদ গাংগ্ুহী বলেন : 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-গায়েব জানতেন 
এ জাতীয় বিশ্বাস পোষণ করা প্রকাশ্য শির্ক ।”৪৭ 


মাওলানা শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলভী এ জাতীয় 
চিন্তাধারা সম্পর্কে বলেন : 


“আল্লাহ তা'আলার উলুহিয়্যাতের সাথে সম্পর্কিত বিষয়াদির 
ক্ষেত্রে এ ধারণা পোষণ করা যে, নবীগণ গায়েব জানেন, তাঁরা 
সকল স্থান থেকে মানুষের আহ্বান শ্রবণ করেন, এ জাতীয় 
আক্বীদা-বিশ্বাস ভ্রান্ত ও শির্ক ।”৪৮ 


আমাদের দেশে এ-জাতীয় শিকী চিন্তাধারা ও বিশ্বাস ভ্রান্ত 
তরীকত পন্থী এবং আহমদ রেজা ব্রেলভী (১৮৫৬-১৯২১ খ্রি.) এর 
অনুসারীদের মাধ্যমে অনুপ্রবেশ করেছে; কেননা, মা'রিফাতের 
দাবীদার ভ্রান্ত তরীকতপন্থীরা এ জাতীয় ধারণা শুধু রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারেই পোষণ করে না, 


“6, শেখ সুলাইমান ইবন আব্দুল্লাহ ইবন মুনি‘, প্রাগুক্ত; পৃ. ২৩১। 

‘7 দেখুন : রশীদ আহমদ গাংগুহী, ফতাওয়া রশীদিয়্যাহ; ২/১০। 

%. শাহ ‘আব্দুল ‘আযীয আদ-দেহলভী, তাফসীরে ফাতহুল আযীয; পৃ. €৩। 
94 


তারা ওলিদের ব্যাপারেও উপর্যুক্ত ধারণা পোষণ করে। আহমদ 
রেজা ব্রেলভীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
ব্যাপারে এ জাতীয় শিকী চিন্তাধারা পোষণ করত এবং তার ও 
তার অনুসারীদের দ্বারাই এ চিন্তাধারা পাকিস্তান, ভারত ও 
আমাদের দেশে অধিকমাত্রায় অনুপ্রবেশ করেছে। সে কারণেই 
ভারত মহাদেশের বিশিষ্ট আলেমগণকে আহমদ রেজা ব্রেলভী এর 
ভ্রান্ত চিন্তাধারার বিরুদ্ধে প্রতিবাদ মুখর দেখতে পাওয়া যায়। তার 
চিন্তাধারার মুখোশ উন্মোচন কল্পেই লিখিত হয়েছে ৯১০ ১ 
"১০1১ এবং ০১ ৬ $ ৮৯৩ ৬৯১৮ এ নামের দুটি কিতাব ।$* 


২. ভাগ্য সম্পর্কে জানার জন্য জ্যোতির্বিদদের নিকট গমন করা 
এবং তাদের কথায় বিশ্বাস করা : 


আমাদের দেশে বর্তমানে প্রফেসর হাওলাদারসহ*” আরো 
অনেক জ্যোতিৰ্বিদ রয়েছেন যারা তারকার গতিবিধি লক্ষ্য করে 


%. মাওলানা নূর কেলীম কর্তৃক উর্দু ভাষায় লিখিত 'ব্রেলভী মাযহাব আওর 
ইসলাম” কিতাবটি পাকিস্তানের ফয়সলাবাদ থেকে প্রকাশিত হয়েছে। এবং 
মাওলানা মোঃ ‘আরিফ সম্বহলী কর্তৃক লিখিত 'ব্রেলভী ফিতনা কি নয়া রূপ’ 
কিতাবটি পাকিস্তানের লাহোর থেকে ১৯৭৮ সালে প্রকাশিত হয়েছে। 

50, প্রফেসর হাওলাদার দেশের একজন প্রখ্যাত জ্যোতিষ । প্রত্যেক সপ্তাহে তার 


রাশিচক্রের বর্ণিত ফলাফল পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। 
95 


এর ফলাফল দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় প্রকাশ করে 
থাকেন। এর দ্বারা তারা জনগণকে তাদের ভাগ্য সম্পর্কে 
ভবিষ্যদ্বাণী করে আগাম সতর্ক করেন। রাশি ফলের এ জাতীয় 
প্রচারণা আমাদের দেশে এখন একটি সাধারণ ব্যাপারে পরিণত 
হয়েছে। রাজধানী ঢাকাতে তাদের অনেকের চেম্বার রয়েছে। 
সাধারণ লোকেরা তাদের নিকট নিজ নিজ ভাগ্যে ভাল বা মন্দ কী 
অপেক্ষা করছে, তা আগাম জানার জন্য গমন করে। যারা ভাগ্য 
নেয়ার উদ্দেশ্যে তাদের নিকট গমন করে । অথচ তারা জানে না 
যে, ইসলাম জ্যোতির্বিদদের মানুষের ভাগ্য সম্পর্কিত ভবিষ্যদ্ধাণীকে 
স্বীকার করে না এবং নিল্নজগতের প্রাণীর ভাগ্যে উধ্ব জগতের 
গ্রহ, নক্ষত্র ও তারকার প্রভাব আছে বলে দীর্ঘকাল থেকে মানুষের 
মাঝে যে বিশ্বাস গড়ে উঠেছে, সেটাকে ইসলাম শিকী চিন্তাধারা 
হিসেবে গণ্য করে; কেননা, বিশ্বজগত এককভাবে মহান আল্লাহর 
নির্দেশ ও তাঁর পরিকল্পনানুযায়ী পরিচালিত হয়ে থাকে । আমাদের 
ন্যায় সকল গ্রহ, নক্ষত্র ও তারকারাজী আল্লাহরই সৃষ্টি। এগুলোকে 
আমাদের ভাগ্যের ভাল বা মন্দের উপর প্রভাব বিস্তার করার জন্য 
সৃষ্টি করা হয় নি। এ সব একান্তই আবহমান কালের মানুষের 
কল্পনা ও ধারণাপ্রসূত কথা বৈ আর কিছুই নয়। এ সব বিশ্বাসের 


96 


ফলেই একবার মানুষ তারকার কাল্পনিক মূর্তি বানিয়ে এর পূজা 
করতে অভ্যস্ত হয়েছিল। 


আমরা মহাশুন্যে কতক ঘুর্ণমান ও কতক স্থির গ্রহ, নক্ষত্র 
ও তারকারাজি দেখতে পাই। এরা সবাই আল্লাহর সুনির্দিষ্ট 
বিধানের অধীনে মহাশুন্যে অবস্থান করছে। এদের সৃষ্টির পিছনে 
মহান আল্লাহর আসল উদ্দেশ্য কী, সে সম্পর্কে তিনি কুরআনুল 
কারীমের কোথাও বিস্তারিতভাবে কোনো তথ্য প্রদান না করে 
থাকলেও সংক্ষেপে এ সব সৃষ্টির কিছু উদ্দেশ্য ও উপকারিতার 
কথা বর্ণনা করেছেন। যেমন এ সম্পর্কে বলেছেন : 


[০:১0] ধ ১০0 555) 609০2 এয়া গন ও এ 
“আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপমালা দ্বারা 


সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপনান্তস্বরূপ 
তৈরী করেছি।”*১ 


এ আয়াত দ্বারা তারকা সৃষ্টির পিছনে আল্লাহর একটি 
উদ্দেশ্য ও তা সৃষ্টির একটি উপকারিতার সন্ধান পাওয়া যায় : এ 


* আল-কুরআন, সূরা মুলক : ৫। 
97 


সব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে- পৃথিবী সংলগ্ন আকাশকে সাজানো । আর 
এর উপকারিতা হচ্ছে- যে সকল জিন শয়তান উধ্বজগতে গিয়ে 
ফেরেশতাদের কথোপকথন শ্রবণ করতে চায়, সে সব 
শয়তানদের উপর তারকারাজি থেকে কোনো আগ্নেয় উপাদান 
নিক্ষেপ করার কাজে এ সব তারকাকে ব্যবহার করা হয়।€২ 


সে সম্পর্কে অন্যত্র বলা হয়েছে : 


[18 0০৭] ্ঘ্‌ টি 99382 (৯ ১21 ও 1] ০9 ¥ 


“এবং তিনি পথ নির্ণায়ক অনেক নিদর্শনাদি সৃষ্টি করেছেন, 
আর তারকা দ্বারা তারা পথের নির্দেশনা লাভ করে।”** 


*. মুফতি মুহাম্মদ শফী‘ ইমাম কুরত্ববী থেকে বর্ণনা করেন : নক্ষত্ররাজিকে 
শয়তান বিতাড়িত করার জন্যে নিক্ষেপ করার অর্থ এরূপ হতে পারে যে, 
নক্ষত্ররাজি থেকে কোন আগ্নেয় উপাদান শয়তানের দিকে নিক্ষেপ করা হয় 
এবং নক্ষত্ররাজি স্বস্থানেই থেকে যায়। সাধারণ দর্শকের দৃষ্টিতে এই 
অগ্নিস্ষুলিঙ্গ নক্ষত্রের ন্যায় গতিশীল দেখা যেতে পারে। এই দৃষ্টিকোণ 
থেকেই এটাকে তারকা খসে যাওয়া বলা হতে পারে। দেখুন : মুফতি 
মুহাম্মদ শফী” প্রাগুক্ত; পৃ. ১৩৯২। 


৯. আল-কুরআন, সূরা নাহাল : ১৬। 
98 


অপর আয়াতে বলা হয়েছে; 


(A এ ০০৬ ৪ ৬ এ চা ভে এ ওযা 9) 
[av 1৩০১] 


সৃষ্টি করেছেন, যাতে তোমরা এর দ্বারা স্থল ও সমুদ্রের অন্ধকারে 
পথ প্রাপ্ত হও ।”%5 


এ দুটি আয়াত দ্বারা বুঝা যায় যে, তারকা সৃষ্টির পিছনে 
মানব জীবনে যে প্রত্যক্ষ উপকারিতা রয়েছে তা হলো- সমুদ্র বা 
স্থল পথে রাতের বেলা চলার সময় তাদের সাথে দিকদর্শনের 
জন্য যদি কোনো যন্ত্রপাতি না থাকে, তা হলে তারা তারকার প্রতি 
লক্ষ্য করে পথের নির্দেশনা লাভ করবে । এই হচ্ছে নক্ষত্রপুঞ্জ 
সৃষ্টির পিছনে আল্লাহ তা'আলার কী উদ্দেশ্য রয়েছে এবং মানব 
জীবনে এর প্রত্যক্ষ কী উপকারিতা, তার একটি বর্ণনা। এর 
সম্পর্কে বলতে যাই তা হলে এটুকু বলতে পরি যে, বিশ্বজগত 
সুষ্ঠুভাবে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পরিচালিত হওয়ার জন্য 
মহান আল্লাহ মহাশূন্যে এ সব গ্রহ, নক্ষত্র ও তারকারাজি সৃষ্টি 


” _ আল-কুরআন, সূরা আল-আন"আম : ৯৭। 
99 


করেছেন। বর্তমানে বিজ্ঞানের উন্নতি হয়েছে বলেই আমাদের 
পক্ষে এ সব সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব 
হয়েছে। কুরআন অবতীর্ণ হওয়ার সময়ে মহাশুন্য সম্পর্কে 
মানুষের জ্ঞান এতদূর অগ্রসর হয় নি বলেই কুরআনে এ 
উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে বর্ণিত না হয়ে যে উদ্দেশ্য ও উপকারের 
কথা তৎকালীন মানুষের বোধগম্য হয় কেবল সে উদ্দেশ্য ও 
উপকারের কথাই তাতে বর্ণনা করা হয়েছে। 


অতীত ও বর্তমান জ্যোতির্বিদদের মধ্যে পার্থক্য : 


কুরআন অবতীর্ণকালীন সময়ে সমাজে যারা কাহিন বা 
জ্যোতির্বিদ নামে পরিচিত ছিল, তারা মোট দু’টি মাধ্যমের উপর 
নির্ভর করে ভবিষ্যদ্বাণী করতো : 


এক . তারকারাজির গতিবিধির প্রতি লক্ষ্য করে আবহমান 
কাল থেকে জ্যোতির্বিদরা আন্দাজ ও অনুমানের উপর নির্ভর করে 
যে অভিজ্ঞতা অর্জন করেছিল, সে অভিজ্ঞতার আলোকে তাদের 
মাঝে ভবিষ্যদ্বাণী করার যে রীতি চলে আসছিল, সে রীতি অনুযায়ী 
তারা কিছু ভবিষ্যদ্বাণী করতো । 


বিষয় নিয়ে আলোচনা করলে গোপনে তা শ্রবণ করে তাদের কাছে 


100 


এসে এর সাথে আরো অসংখ্য মিথ্যা মিশ্রণ করে সংবাদ দিতো 
এবং সে সংবাদের আলোকেই তারা কিছু ভবিষ্যদ্বাণী করতো। 
ফলে তাদের কিছু কথা বাস্তবের সাথে মিলে যেতো। এ জাতীয় 
ভবিষ্যৎ প্রবক্তাদের উত্তরসুরীরা এখনও সকল দেশেই কম-বেশী 
রয়েছে। তবে এদেরকে আর আধুনিক জ্যোতির্বিদদেরকে 
এক পাল্লায় বিচার করা যায় না; কারণ, পুরাতন জ্যোতিষ ও 
তাদের উত্তরসূরীগণ পুরাতন নিয়মানুযায়ী তারকার গতিবিধি লক্ষ্য 
করে আন্দাজ ও অনুমান করে মানুষের ভাগ্যের ব্যাপারে 
ভবিষ্যদ্বাণী করেন। তারা একদিকে যেমন বাস্তবে সত্যিকার অর্থেই 
কিছু ঘটতে যাচ্ছে এমন কিছু জেনে কোনো কথা বলতে পারেন 
না, অপরদিকে তেমনি তারা যা বলেন এর দু'একটি কথা 
ঘটনাক্রমে সত্য বলে প্রমাণিত হলেও বাদবাকী সবই মিথ্যা বলে 
প্রমাণিত হয়। যেমন ২০০৪ সনে অনুষ্ঠিত আমেরিকার নির্বাচনের 
ফলাফল দ্বারা তাদের মিথ্যাবাদিতা প্রমাণিত হয়েছে। তথাকথিত 
জ্যোতির্বিদরা বলেছিল এবারের নির্বাচনে জন কেরি জয়ী হবেন, 
কিন্তু বাস্তবে তা হয় নি। পক্ষান্তরে আধুনিক জ্যোতির্বিদগণ যা 
বলেন তা কোনো অদৃশ্য সম্পর্কিত বিষয় নয়। তারা আধুনিক 
বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে সৌরজগত সম্পর্কে নিত্য নতুন যে 
সব আবিষ্কারের কথা বলেন, তাদের সে সব কথা সত্য হোক আর 
না হোক তা যেমন মানুষের ভাগ্যের সাথে সম্পৃক্ত কোনো অদৃশ্য 


101 


সম্পর্কিত কথা নয়, তেমনি তা মিথ্যা হলেও এতে মানুষের ব্যক্তি 
জীবনেও এর কোনো বিরূপ প্রভাব নেই। জ্যোতিষরা মানুষের 
ভাগ্য সম্পর্কে জানে এবং এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারে এ 
মর্মে জনমনে যে বিশ্বাস রয়েছে ইসলামী শরী'আতে এ বিশ্বাসের 
কোনো স্থান নেই। বরং নিম্ন জগতের ঘটনা প্রবাহের উপর উর্ধ্ব 
জগতের তারকার প্রভাবে বিশ্বাস করাকে ইসলামে শিকী বিশ্বাস 
বলে আখ্যায়িত করা হয়েছে। এমন বিশ্বাসীকে হাদীসে কুদসীতে 
কাফির বলে আখ্যায়িত করা হয়েছে ।« 


১. জিন ও জিন সাধকরা গায়েব সম্পর্কে জানতে পারে বলে 
বিশ্বাস করা : 


আমাদের দেশের অনেক লোকেরা জিনসাধকদের ব্যাপারে এ 
বিশ্বাস রাখেন যে, এরা ইচ্ছা করলে গায়েব সম্পর্কে জানতে 
পারে। সে-জন্য দেখা যায় কারো কিছু চুরি হলে বা কেউ কোনো 
সমস্যায় পতিত হলে, তারা দ্রুত কোনো জিনসাধকের শরণাপন্ন 
হন। সেখানে যেয়ে চুরি হওয়া দ্রব্য এবং চোর সম্পর্কে জানতে 
চান। দ্রব্যটি এখনও অক্ষত অবস্থায় আছে কি না এবং কিভাবে 
তা পাওয়া যেতে পারে, সে সম্পর্কেও জানতে চান। বিভিন্ন 
রোগীরাও তাদের নিকট গিয়ে তাদের রোগটা কী এবং কিভাবে 


5 হাদীসটি প্রথম অধ্যায়ে টীকায় দেখুন। 
102 


তা আরোগ্য হতে পারে, তা জানতে যান। জিনসাধকেরা মানুষের 
সমস্যার সমাধান কল্পে যে সব কথা বলে, অনেক সময় তা 
বাস্তবের সাথেও মিলে যায়, সে জন্যেই সাধারণ মানুষের মাঝে 
তাদের সম্পর্কে উক্ত ধারণার সৃষ্টি হয়েছে। জিনসাধকদের কোনো 
কোন কথার সত্যতা বাস্তবে প্রমাণিত হলেও এর দ্বারা তারা 
গায়েব সম্পর্কে জানে বা জানতে পারে, এ কথা বলার কোনো 
যৌক্তিকতা নেই; কেননা, জিনসাধকেরা বাড়ীতে বসে থাকলেও 
সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। তারা তাদের বশ্যতা 
স্বীকারকারী বন্ধু জিনকে সর্বাগ্রে এ কাজে ব্যবহার করে। যে সব 
বিষয়াদি তাদের কাছে আসে তা যদি তাদের বন্ধু জিনের 
উপস্থিতিতে ঘটে থাকে, তা হলে সে তার নিজের দেখানুযায়ী এ 
ঘটনা সম্পর্কে তথ্য দান করে। আর তার অসাক্ষাতে ঘটে থাকলে 
ঘটনাস্থলে গিয়ে সেখানকার জিনদের সহযোগিতা নিয়ে ঘটনা 
সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফিরে এসে তার বন্ধুকে সংবাদ দান 
করে। অনেক সময় কোনো সঠিক তথ্য সংগ্রহ করতে না পারলে 
আন্দাজ ও অনুমান করে কিছু বলে দেয়। ইসলাম পূর্ব যুগেও এ 
ধরনের জিনসাধকরা ছিল। তখন তাদেরকে ‘কাহিন’ বলা হতো। 
জিনদের সহযোগিতায়ই তারা জনগণকে বিভিন্ন তথ্য ও পথ্য 
দিতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে উক্ত 


103 


সে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 
বিশ্বাস করতে নিষেধ করেছিলেন। এ নিষেধ সংক্রান্ত দলীল 
আমরা প্রথম অধ্যায়ে বর্ণনা করেছি। জিনরা যে অদৃশ্য বা গায়েব 
সম্পর্কে কিছুই জানতে পারে না, তাও কুরআনুল কারীম দ্বারা 
প্রমাণিত। সুলায়মান (আ.) বায়তুল মাকদিস নির্মাণের সময় 
জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে লাগিয়েছিলেন। গৃহ 
নির্মাণ শেষ হওয়ার পূর্বে লাঠির উপর নির্ভর করে দাড়িয়ে থাকা 
অবস্থায় তাঁর মৃত্যু হয়ে গেলে জিনরা তাঁর মৃত্যুর কথা বুঝতে না 
পেরে যথারীতি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল, নির্মাণ কাজ শেষ 
হওয়ার পর ঘুণ পোকায় লাঠি খেয়ে ফেলার ফলে তিনি পড়ে 
গেলে তারা বুঝতে পারলো যে, তিনি মৃত্যুবরণ করেছেন। তখন 
তারা আফসোসের সাথে বলেছিল যে, যদি তারা তা পূর্বে বুঝতে 
পারতো তা হলে এ কঠিন কাজে তারা এতদিন লেগে থাকতো 
না। এ ঘটনা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন : 


(6 তা EB Nl জ BE ls ৩ জনা পভ এ এ 
কা 5155187৭172 তর এডি el 
$l ৩ AIS ED আ ৩ ভি ৮ Lb SUIS 


[5:৬]্ধ 0 | ০৩ 


104 


“যখন আমি সুলায়মানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই 
জিনদেরকে তাঁর মৃত্যু সম্পর্কে অবহিত করল। সোলায়মানের 
লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন 
জিনেরা বুঝতে পারল যে, অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই 
লাঞ্কনাপূর্ণ শান্তিতে আবদ্ধ থাকতো না।”৬ 


আজও যারা জিন সাধক ও জিনরা গায়েব জানে, এ 
বিশ্বাসের ভিত্তিতে তাদের কাছে যাবে, তাদের পরিণতিও ইসলাম 
পূর্ববর্তী সময়ের লোকদের মতই হবে। 


8. পাখি বা বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা : 


ঢাকা শহরের গুলিস্তান এলাকার ফুটপাতে বসে কোনো 
কোন ব্যক্তিকে একটি টিয়া (১910) বা বানরের মাধ্যমে ভাগ্যাহত 
মানুষের ভাগ্যের ভাল-মন্দ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়। 
তারা তাদের সম্মুখে সাজিয়ে রাখেন কিছু খাম। খামের ভিতরে 
থাকে ভবিষ্যৎ জীবনে ভাগ্যের ভাল-মন্দ সম্পর্কে বিভিন্ন কথা। 
ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে কেউ তাদের কাছে ভাগ্য সম্পর্কে 
জানতে গেলে লোকটির নির্দেশে সে টিয়া পাখি বা বানর তার 
সামনে সাজিয়ে রাখা খামগুলো থেকে একটি খাম উত্তোলন করে 


* আল-কুরআন, সূরা সাবা : ১৪। 
105 


লোকটির হাতে তুলে দেয়। এবার লোকটি খামের ভিতরের 
কাগজটি বের করে তাতে যা লিখা রয়েছে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে 
পড়ে শুনায় বা তাকে পড়তে দেয়। এভাবেই সাধারণ লোকেরা 
টিয়া পাখি বা বানরের মাধ্যমে নিজেদের ভাগ্য সম্পর্কে জানার 
চেষ্টা করে। খামের লিখা ভাল হলে এর দ্বারা তারা সাময়িকের 
জন্য হলেও আনন্দ উপভোগ করে, আর খারাপ হলে আরো 
হতাশাগ্রস্ত হয়। টিয়া পাখি বা বানরের মাধ্যমে সাধারণ লোকেরা 
নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে চাওয়ার কারণ হলো- তারা 
এদের ব্যাপারে এ ধারণা পোষণ করে যে, এরা অদৃশ্য সম্পর্কে 
অবগত থাকে । জাহেলী যুগে আরবের মুশরিকদের মাঝেও পাখির 
ডানে বা বামে উড়ে যাওয়া থেকে কোথাও ভ্রমণে যাওয়ার শুভ 
অশুভ জানার রেওয়াজ ছিল। এটি একটি শিকী চিন্তাধারা 
হওয়াতে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তা এই বলে 
রহিত করেন যে, [.. £%৮ ১; ,] “পাখি ডানে বা বামে উড়ে 
যাওয়ার সাথে ভাগ্যের ভাল বা মন্দের কোনো সম্পর্ক নেই...” ।€৭ 
অপর হাদীসে তিনি বলেন: [ ৬১৪ ৮585) 275 8/)4"পাখি 
উড়িয়ে বা উড়ে যাওয়া থেকে ভাগ্যের শুভ বা অশুভ নির্ধারণ করা 


5 বুখারী, প্রাগুক্ত, ৫/২২৭৭, মুসলিম, প্রাগুক্ত; 8/১৭৪২। 
106 


শির্ক। (এ কর্মটি যে শির্ক তা গুরুত্বের সাথে বুঝাবার জন্য) তিনি 
এ কথাটি তিন বার বলেন” ৷ 


১. আল্লাহর ওলিগণ গায়েব সম্পর্কে জানেন : 


আমাদের দেশের সাধারণ মানুষদের মাঝে বিশেষ করে পীর 
ভক্তদের মাঝে এ ধারণা বদ্ধমূল হয়ে রয়েছে যে, পৃথিবীতে যা 
কিছু ঘটছে তা আল্লাহর ওলিগণ তাঁদের রূহানী শক্তিবলে জানতে 
পারেন। এ ধারণার ভিত্তিতেই তারা দূর-দূরান্ত থেকে ওলিগণ কে 
করে থাকেন। এমনকি ভক্তির আতিশয্যে তাদের কাউকে আল্লাহর 
যাবতীয় গুলাবলী দ্বারা খাজা মঈনুদ্দিন চিশতীকে গুণান্বিত 
করতেও দেখা যায়। যেমন এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতী 
(রহ.)-কে গুণান্বিত করতে গিয়ে বলেছে : সাত্তারুন মঈনুদ্দিন, 
ওয়াহিদুন মঈনুদ্দিন, সামীন্উন মঈনুদ্দিন, আলীমুন মঈনুদ্দিন, আন- 
নাজিরু মঈনুদ্দিন ইত্যাদি । «৯ যার অর্থ হচ্ছে : মঈনুদ্দিন একাধারে 


5 আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুত ত্বিব, বাব : পাখি উড়িয়ে ভাগ্য যাচাই করার 
বর্ণনা; ৪/২৩০। 

», এ কথাগুলো মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর বার্ষিক ওরস উপলক্ষে তাঁর 
জনৈক ভক্তের দ্বারা প্রচারিত একটি দাওয়াতী হ্যান্ডবিল থেকে সংগ্রহ করা 


হয়েছে। 
107 


মানুষের সকল দোষ-ত্রটি গোপনকারী, একক, সর্বশ্রোতা, সর্বজ্ঞ 
ও সর্বদ্রষ্টা। না“উজু বিল্লাহ 


খাজা মঈনুদ্দিন চিশতীকে এভাবে গুণান্বিত করার অর্থ দাঁড়ায়- 
তিনি যেন আল্লাহর অবতার ছিলেন। সে জন্যই তিনি তাঁর 
ভক্তদের যাবতীয় বিষয়ের ব্যাপারে সম্যক অবহিত রয়েছেন। 
তিনি তাদের আহ্বান শ্রবণ করে থাকেন। এ সব ধারণার 
ভিত্তিতেই বিপদের সময়ে হোক আর স্বাভাবিক সময়ে হোক 
সর্বাবস্থায়ই তারা তাঁদেরকে এ সব নামে আহ্বান করে থাকেন। 
বড়পীর আব্দুল কাদির জীলানী (রহ.)-কে আহ্বান করতে দেখা 
যায়।৬ 


60, মাদ্রাসা-ই-আলীয়া, ঢাকাতে কামিল মুহাদ্দিস শ্রেণীতে ১৯৭৯-১৯৮১ সালে 
অধ্যয়ন করার সময় মোঃ আব্দুল মান্নান আ'জমী নামে চট্টগ্রাম জেলার 
আমার এক সহপাঠি ছিল। একদিন যোহরের সালাতের জন্য মুসল্লায় 
আহবান করছো? জবাবে সে বললো- গাউস আমার আহ্বান শ্রবণ করতে 


পারেন, তাই তাঁকে আহ্বান করলাম। 
108 


পরিচালনাগত শির্ক 


ব্যবহার বা পরিচালনাগত শির্কের পরিচিতি সম্পর্কে প্রথম 
অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে এর 
পরিচিতি সম্পর্কে সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই যে, এ 
তেমনি গাউছ, কুতুব ও আবদাল নামে এর ছোট থেকে বড় 
কোনো কিছু পরিচালনার ক্ষেত্রেও তাঁর কোনো শরীক বা 
সাহায্যকারী নেই। তিনি যেমন বিজ্ঞতা ও প্রজ্ঞার সাথে তাঁর এ 
পরজগতও পরিচালনা করবেন। এ সৃষ্টিজগতের কারো পক্ষে তাঁর 
পরিচালনা কর্মে তাঁর পূর্ব অনুমতি ব্যতীত কারো ব্যাপারে 
শাফা'আত করারও কোনো অধিকার নেই। এ জগতে মানুষ তাঁরই 
সৃষ্ট একটি সম্মানিত জীব। তাদের ভাগ্যের ভাল-মন্দ সব কিছুই 
তিনি নিয়ন্ত্রণ করেন। হিকমতের ভিত্তিতে যাকে ইচ্ছা প্রভূত 
কল্যাণ বা অকল্যাণ দিয়ে থাকেন। তাই অবস্থা পরিবর্তনের জন্য 
অপর কোনো মানুষের মধ্যস্থতা পরিহার করে সরাসরি কেবল 
তাঁরই নিকট বিনয়ের সাথে চাইতে হবে । মানুষেরা পরস্পরের 
পূর্ব অনুমতি ছাড়াই একে অপরের কাছে অন্যের জন্য শাফা'আত 
প্রভাবিত হয়ে একে অপরের সুপারিশ অনুযায়ী কাজও করে; কিন্তু 


109 


আল্লাহর বিষয়টি সম্পূর্ণ স্বতন্ত্র । তিনি কারো মুখাপেক্ষী নন, তাঁর 
কারো নাম শুনেও তিনি প্রভাবিত হন না। তাঁর কাছে কিছু চাইতে 
হলে তাঁর উত্তম নামাবলীর মাধ্যমে বা ওসীলার অন্যান্য বৈধ 
পন্থায় তা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বা অপর কোনো ওলিদের নামের ওসীলায় নয়; কেননা, তাঁর 
নিকট কারো নামের ওসীলায় কিছু চাওয়া তাঁর সাথে মানবীয় 
আচরণ ও তাঁকে তাঁর সৃষ্টির দ্বারা প্রভাবিত করার শামিল। 


কোনো মানুষ বা কোনো বস্তু আল্লাহ তা'আলার ইচ্ছার 
বাইরে কারো কোনো উপকার বা অপকার করতে পারে না; সে- 
জন্য জীবিত কোনো মানুষ বা কোনো বস্তুর দ্বারা কোনো উপকার 
বা অপকার অর্জিত হলে সে উপকার বা অপকারের কৃতিত্ব সে 
মানুষ বা সে বস্তুকে দেয়া যাবে না। কেউ যদি এর পূর্ণ কৃতিত্ব সে 
মানুষ বা সে বস্তুর বলে মনে করে, তবে এতে সে আল্লাহর 
রুবুবিয়্যাতে সে মানুষ বা সে বস্তুকে শরীক করে নিল বলে গণ্য 
হবে এবং তার এ মনে করাটি শর'য়ী দৃষ্টিতে শির্কে আকবার 
হিসাবে গণ্য হবে। 


আল্লাহর পরিচালনা কর্মে কোনো হস্তক্ষেপকারী এ ধরাতে না 
থাকা সত্তেও এবং তাঁর ইচ্ছার বাইরে কারো কোনো উপকার বা 


110 


অপকার করার মত কেউ না থাকা সত্বেও আমাদের মুসলিম 
সমাজে এমন সব চিন্তা, চেতনা ও কর্ম রয়েছে যা এ কথা প্রমাণ 
করে যে, আল্লাহর পরিচালনা কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম -সহ বিভিন্ন ওলিগণ হস্তক্ষেপ করতে পারেন। তিনি 
(আল্লাহ) তাঁর নবী ও অলিগণের নামের দ্বারা প্রভাবিত হন। তাঁরা 
মরে গেলেও তাঁদের রূহানী শক্তি বলে তাঁরা ইচ্ছা করলেই মানুষের 
যে কোনো উপকার করতে পারেন। না'উজু বিল্লাহ। 


মুসলিম সমাজে প্রচলিত এ ধরনের কিছু পরিচালনাগত 
শির্কের উদাহরণ নিম্নে বর্ণিত হলো। 


1. বিপদ মুক্তির জন্য দরূদ বা খতমে নারী পাঠ করা: 

বিপদ মুক্তির জন্য ওসীলা করার শরী'আত নির্দেশিত বৈধ পন্থা 
রয়েছে, যার কিছু ইঙ্গিত একটু আগেই দেয়া হয়েছে। তবে এর 
বিস্তারিত বর্ণনা আমরা এ বই এর তৃতীয় অধ্যায়ে প্রদান করবো 
ইন-শাআল্লাহ। কিন্তু আমাদের দেশে ওসীলার নামে শরী'আত 
অনুমোদিত পন্থার বাইরে সুফীদের কর্তৃক উদ্ভাবিত দুরূদে নারী বা 
খতমে নারী নামে সাধারণত মাদ্রাসার শিক্ষকদের মাঝে অপর 
একটি ওসীলার বহুল প্রচলন রয়েছে। দরূদটি নিম্নরূপ : 


111 


Zz 5 2 


এ পপ উজ 522 655 3৩ ৫5 05 LBS 3০ হে 
১:০০ 4069 2 53 65815 ৪৯৪০ ০০৮৫ ES 48 
৮৯১৫৩ ৮৯570] ES I SGA 


“হে আল্লাহ! আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর উপর অনেক অনেক রহমত ও শান্তি বর্ষণ করুন, 
যার দ্বারা যাবতীয় সমস্যার গিট খুলে যায়, বিপদাপদ দূরীভূত হয়, 
সকল প্রয়োজন পূর্ণ হয় এবং সকল কামনা, বাসনা ও ভাল 
পরিণতি অর্জিত হয়। যার মর্যাদাপূর্ণ মুখমণ্ডল অথবা তাঁর জাতের 
ওসীলা করে বৃষ্টি কামনা করা হয়।” 


এ দরূদকে এ নামে নামকরণ করার কারণ হিসেবে বলা 
হয়ে থাকে যে, আগুন যেমন তাতে নিক্ষিপ্ত বস্তুকে পুড়ে ছাই করে 
দেয়, তেমনিভাবে এ দরূদটি 888৪ বার পাঠ করলে নাকি তাও 
সকল বিপদাপদকে আগ্তনের মত পুড়ে ছাই করে দেয়। এ 
দুরূদের বাক্যগুলোর মধ্যে আমরা বাহ্যতই দেখতে পাচ্ছি যে, 
তাতে বিপদ মুক্তির জন্য আল্লাহ তা'আলার বদলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহায্য গ্রহণ করা হয়েছে। 
আর রাসূলের ব্যাপারে এ ধারণা পোষণ করা হচ্ছে যে, তাঁর দ্বারা 
যাবতীয় উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। অথচ তিনি বা কারো ব্যাপারে এ 


জাতীয় ধারণা করা আল্লাহর পরিচালনা কর্মে হস্তক্ষেপ করার 
112 


শামিল। সে জন্য আল্লামা জাযাইরী৬ (মৃত ১৯৯৯ খ্রি.) এ দরূদ 
প্রসঙ্গে বলেন : 


HB 0৯০) 1৯৮ এ lad) ০৯ ১৬৭ ed ৩৭০৪৪ ২ ৪১০০০ ৯৩৯ 91" 
"৮2০ 51 এ/51১০৯১ « 


“এ দরূদ পাঠ করা জায়েয নয়। কারণ; এতে সমস্যার গিঁট 
খোলাসহ দো'আয় বর্ণিত অন্যান্য বিষয়াদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। আর এ 
ধরনের কথা শির্ক অথবা কুফর এর অন্তর্গত” ।*২ 


ইবনে আব্দিল হাদী (৭০৪-৭৪৪ হি:) বলেন: “রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মান ও মর্যাদার ক্ষেত্রে 
বাড়াবাড়ি করার মানসে তাঁর ব্যাপারে এ বিশ্বাস পোষণ করা যে, 


গ, শায়খ আব্দুর রহমান আল-জাযাইরী তিনি মূলত আলজিরিয়ার অধিবাসী 
হয়ে থাকলেও পরবর্তীতে সৌদী আরবের নাগরিকত্ব লাভ করেন। তিনি 
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা এর একজন অধ্যাপক ছিলেন। মসজিদে 
নববীতে স্থায়ীভাবে তাফসীরের দারস দিতেন। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা 
করেন। তন্মধ্যে 'আয়সারুত তাফাসীর, মিনহাজুল মুসলিম ও 'আকীদাতুল 
মুমিন ইত্যাদি গ্রন্থ উল্লেখযোগ্য। - লেখক 

% আবু বকর জাবির আল-জাযাইরী, ওয়া জা-উ ইয়ারকুদুনা!!! মাহলান ইয়া 


দু'আতাদ দলালাহ; পৃ. ৬০। 
113 


তিনি গায়েব সম্পর্কে জানেন, কিছু দিতেও পারেন এবং দিতে 
বারণও করতে পারেন, যারা বিপদের সময় আল্লাহকে ব্যতীত 
তাঁকে আহ্বান করে তিনি তাদের কল্যাণার্জন ও অকল্যাণ 
দূরীকরণের ক্ষমতা রাখেন, আল্লাহ তা'আলার পূর্ব অনুমতি ছাড়াই 
তিনি যে কারো ব্যাপারে শাফা'আত করতে পারেন এবং যাকে 
ইচ্ছা জান্নাতে প্রবেশ করাতে পারবেন, তাঁর সম্মানের ক্ষেত্রে এ 
ধরনের বাড়াবাড়ি করা অতি মাত্রায় শির্ক করা ও গোটা দ্বীন 
থেকে বেরিয়ে যাওয়ারই শামিল ।”৬৩ 


২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রশংসা ও স্তুতি 


আমাদের দেশে এমনও কিছু মানুষ রয়েছেন যারা রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অতি সম্মান দেখাতে গিয়ে 
তাঁর প্রশংসায় এমন সব কথা-বার্তা বলেন যা তাঁকে আল্লাহ ও 
প্রতিপালকের মর্যাদায় উন্নীত করে। মনে হয় যেন তিনি আর 
আল্লাহর মধ্যে কোনো পার্থক্যই নেই। আল্লাহ নিজেই যেন 
মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ততে এ 
পৃথিবীতে নিজেকে প্রকাশ করেছেন এবং তিনিই যেন আল্লাহর 


%. শেখ সুলাইমান ইবন আব্দুল্লাহ ইবন মুনী” প্রাগুক্ত; পৃ. ২৩১। 
114 


হয়ে এজগত পরিচালনা করেন। তাদের এ-জাতীয় শিকী কথা- 
বার্তার কিছু উদাহরণ নিম্নে প্রদত্ত হলো: 


ক) 
০৫ 9৯ 1৮০ 08০ 0৯318 58] 55 HK 9১1১৯ ৪5৪৪ ০১০০ En 


‘যিনি খোদারূপে আরশের উপর ছিলেন, তিনি 
পৃথিবীতে যুস্তাফারূপে অবতরণ করেন, । 


খ) ‘আরশে যিনি আহাদ ছিলেন, ফরশে (যমিনে) তিনি 
আহমদ হলেন” । 


গ) 'আহাদ আর আহমদের মাঝে শুধু মীম অক্ষরের 
পার্থক্য রয়েছে, মীমকে মাঝ থেকে সরিয়ে দিলে 
আহাদ আর আহমদকে একই দেখতে পাবে,। 


ঘ) ‘আহমদের এ মীমের পর্দা উঠিয়ে দে রে মন 
দেখবি সেথা বিরাজ করেছে আহাদ নিরঞ্জন, । 


ঙ) 
Cl ০১৭] 5১) 4৫ ০১৫ ৮৪১৯1) ০১3০ FCM ৬১১০ 0৫ LL 


115 


“মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-একজন আরবী 

মানুষের আকৃতিতে আগমন করেছেন, আরব শব্দের 

প্রকৃতপক্ষে রবই আগমন করেছেন'। 

চ) ৭১৯ ০১০০ ১৯৭ ১২০০৯, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বাহ্যত মুহাম্মদ হয়ে থাকলেও গোপনে 
তিনি খোদা’ 


ছ) ০৯৫) ৫১1১৯ ৯1১৯ 0815 08৫১1১৯০৪১৫ ১০৯৪ 
“মুহাম্মদ যদিও খোদা নন, তবে তিনি খোদা থেকে 
পৃথকও নন ।” 


জ) টা ০০1১৯ ১১৯ 1১৯ ০৯৯১ “আল্লাহর রাসূল স্বয়ং 
খোদা হয়ে আগমন করেছিলেন।” 


ঝ) ৮১ ৯ ০5 এ 9 এ 55 এ “সব কিছুর 
সৃষ্টিকর্তা আপনাকে সব কিছুর মালিক বানিয়ে 
দিয়েছেন ।”৬৪ 


%. মুহাম্মদ ফজলুল করীম, তৌহীদ-রেসালত ও নূরে মুহাম্মদী (সা.)-এর সৃষ্টি 
রহস্য; (কুমিল্লা : জমইয়াতু উলামাই আহলিস সুন্নাত ওয়াল জামা'আত, ১ম 
সংস্করণ, ১৯৯১ খরি.), পৃ. ৪৮-৫০। 

116 


মাইজভাণ্ডারের অনুসারীগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে আল্লাহ বলে বিশ্বাস করার পাশাপাশি তাদের পীর 
আহমদুল্লাহ ভাণ্তারীকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করেন। তাই 
তাকে লক্ষ্য করে তারা বলেন : “একের ভিতরে তিনের খেলা 
বুঝব কী করে, তুমি আল্লাহ, তুমি রাসূল, তুমি ভাণ্ডারী ৷” 


তাদের ধারণা মতে, আল্লাহ নিজেই একবার রাসূল হিসেবে 
আবার ভাণ্ডারী হিসেবে আগমন করেছিলেন। নাউজুবিল্লাহ । 


উল্লেখ্য যে, উর্দু ও ফার্সী ভাষায় লিখিত কবিতাগুলোর 
লেখকগণ পরদেশী হলেও আমাদের দেশের ভ্রান্ত তরীকতগন্থীগণ 
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্তুতি বর্ণনার 
ক্ষেত্রে সীমালজ্বনকারীগণ কবিতার এ পংক্তিগুলো খুব ভালো 
করেই রপ্ত করে থাকেন এবং সাধারণত ১২ ই রবীউল আউয়াল 
উপলক্ষ্যে আয়োজিত ঈদে মিলাদুন্নবী উৎসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর ভালবাসা প্রকাশার্থে তারা এ সব গাইতে 
থাকেন। ইসলামের দৃষ্টিতে অবতারবাদ একটি শির্ক ও কুফরি 
বিশ্বাস হয়ে থাকলেও তাদের এ সব ধ্যান-ধারণা ও কথা বার্তার 
দ্বারা মনে হয় যে, তারা খ্রিস্টান ও হিন্দুদের ন্যায় অবতারবাদে 
বিশ্বাসী। তাদের মাঝে এ জাতীয় ধারণা ও বিশ্বাস যে হিন্দু ও 


117 


খ্রিস্টানদের মধ্য থেকে অনুপ্রবেশ করেছে, তা সহজেই অনুমান 
করা যায়। 


৩. অলিগণের মধ্যে যারা গউছ ও কুতুব তারা পৃথিবী পরিচালনা 
করেন বলে বিশ্বাস করা : 

আমাদের দেশে ভ্রান্ত তরীকত ও মারিফাতপন্থীদের মাঝে 
এমন একটি অদ্ভূত বিশ্বাস রয়েছে যে, আল্লাহ তা'আলা তাঁর 
অলিগণের মধ্য থেকে কতিপয় লোকদেরকে পৃথিবীর বিভিন্ন কর্ম 
পরিচালনা জন্য গউছ, কুতুব ও আব্দাল ইত্যাদি পদে নিয়োগ 
দিয়ে থাকেন। সরকারী ক্ষমতা লাভ, প্রশাসনের বিভিন্ন পদের 
নিয়োগ, বদলী ও অপসারণ তাঁদেরই ইশারায় নাকি হয়ে থাকে। 
আল্লাহ তা'আলা তাঁদের হাতে কাউকে কিছু দেয়া বা না দেয়া, 
কারো কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতা দান করে থাকেন। 
“দেওয়ানুস সালেহীন’ নামে তাঁদের নাকি একটি পরামর্শ পরিষদও 
রয়েছে। সেখানে বসেই তাঁরা যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ 
করেন এবং সে অনুযায়ী ফরমান জারী করেন। এমনকি তাঁদের 
থাকে ।* এ-জাতীয় ধারণার পরিপ্রেক্ষিতেই বড় পীর আব্দুল 


$5 মাওলানা ফজলুল হক নামে “ফাজিলে দেওবন্দ’ ডিগ্রী অর্জনকারী মাদ্রাসা-ই- 
আলীয়া, ঢাকা'র একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন। দেওবন্দে অধ্যয়নকালে 
118 


কাদির জীলানীকে “গউছে আ'যম" বেড় উদ্ধারকারী) বলে 
নামকরণ করা হয়েছে। এ ধারণার ভিত্তিতেই পীরদের ভক্তগণ 
তাদের পীর সাহেবদেরকে “যামানার কুতুব’ নামে খেতাব দিয়ে 
থাকেন। গাউছ ও কুতুব সম্পর্কিত এ বিশ্বাস যে শুধু সাধারণ 
মানুষের মধ্যেই রয়েছে, তা নয়; এ ধরনের বিশ্বাস অনেক 
আলেমদের মাঝেও রয়েছে। যার জ্বলন্ত প্রমাণ হলেন জমনঈয়াতুল 
মুদাররিছীনের সভাপতি ও ইনকিলাব পত্রিকার মালিক মাওলানা 
আব্দুল মান্নান। তিনি তাঁর পত্রিকায় এ মর্মে একটি প্রবন্ধ বিগত 
২৮/৯/১৯৯৭ সালে প্রকাশ করেছিলেন। যার উদ্ধৃতি প্রথম 
অধ্যায়ে প্রদান করা হয়েছে। গউছ ও কুতুব সম্পর্কিত এ জাতীয় 
চিন্তাধারা ভারতবর্ষের মুসলিম সমাজ ব্যতীত অন্যান্য মুসলিম 
দেশের মুসলিমদের মাঝে নেই। এ-জাতীয় চিন্তাধারা তাদের মধ্যে 


তিনি এ সম্পর্কিত কিছু ঘটনা শ্রবণ করেছিলেন। তন্মধ্যকার একটি ঘটনা 
নিম্নরূপ: একদা এক ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে 
মকদ্দমা হয়। লোকটিকে নির্দোষ সাব্যস্ত করে খালাস করে আনার জন্য 
তার আত্মীয়-স্বজনরা মকদ্দমা চলাকালীন সময়ে একজন বিশিষ্ট আলেমের 
মাধ্যমে সে সময়ে যিনি দিল্লীর গাউছ ছিলেন, তাঁর শরণাপন্ন হয়। গাউছ 
বিষয়টি তাঁদের দেওয়ানে আলোচনা করেন এবং লোকটিকে নির্দোষভাবে 
খালাসের সিদ্ধান্ত পাশ করেন। পরবর্তীতে আদালতের বিচারকও সে 
অনুযায়ী তাকে নির্দোষ বলে রায় প্রদান করেন। [গাঁজাখুরী গল্প 


(সম্পাদক)] 
119 


প্রসারিত হওয়ার পিছনে কিছু হাদীস রয়েছে; যে-গুলো দুর্বল 
অথবা মাওযু' হওয়ার ব্যাপারে হাদীস বিশেষজ্ঞগণের মাঝে 
একমত্য প্রতিষ্ঠিত হয়েছে ।১ ইমাম ইবনে তাইমিয়্যাঃ এ-জাতীয় 
বিশ্বাস সম্পর্কে বলেন, 


%, কেউ কেউ মুগীরাহ ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু আনহুর দাস হেলাল এর 
ব্যাপারে এ সম্পর্কিত হাদীস বর্ণনা করেছেন, সে হাদীসে রয়েছে : তিনি 
কুতুবদের মধ্যকার একজন ছিলেন। এ হাদীসটি হাদীস বিশেষজ্ঞদের 
একমত্যের ভিত্তিতে বাতিল বলে গৃহীত হয়েছে। আবু নাঈম তাঁর 
“হিলয়াতুল আউলিয়া’ গ্রন্থে এবং শেখ আব্দুর রহমান আস-সুলামী তাঁর 
কোনো কোনো গ্রন্থে এ সম্পর্কিত কিছু হাদীস বর্ণনা করেছেন, তা দেখে 
কারো ধোঁকায় পড়ার কোন অবকাশ নেই; কারণ, তাদের কিতাবাদিতে 
সহীহ, হাসান, যয়ীফ ও মাওদু' তথা মিথ্যা হাদীসের সমাহার রয়েছে 
যেগুলো মিথ্যা হওয়ার ব্যাপারে হাদীস বিশারদদের মধ্যে কোনো মতবিরোধ 
নেই। এ ছাড়া আবুস শেখ নামক মুহাদ্দিস এর বর্ণিত হাদীসসমূহের মধ্যে 
এমন সব বর্ণনাকারীদের হাদীস রয়েছে, যারা হাদীসের মধ্যে বিশুদ্ধ আর 
বাতিল বলে কোনো পার্থক্য না করে যা-ই শ্রবণ করেছেন তা-ই বর্ণনা 
করার নীতি অবলম্বনকারী ছিলেন, যদিও প্রকৃত হাদীস বেত্তাগণ এ ধরনের 
হাদীস বর্ণনা করতেন না, এ কারণে যে, রাসূল-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে তিনি বলেছেন : 

“একটি হাদীস মিথ্যা জানা সত্তেও যে আমার পক্ষ থেকে তা বর্ণনা করলো, সে 


মিথ্যকদের মধ্যকারই একজন।” দেখুন: ইবনে তাইমিয়্যাহ, যিয়ারাতুল 
120 


৩০ এও 39 419 মদ 33 USES ও এ ৬০3 ৮৩৭৪ lin” 
gray NM OAM ১৬০ LA ০৭ 3 এক ২১ আমি As 


এ ~~ SD 


“এ সব বাতিল বিশ্বাস । আল্লাহর কিতাব এবং তাঁর রাসূলের 
সুন্নাতে এ সবের কোনই ভিত্তি নেই, মুসলিম উম্মাহের 
অগ্রবর্তীদের মধ্যকার কেউ তা বলেন নি। তাদের ইমামগণও তা 
বলেন নি এবং অনুসরণীয় অগ্রবর্তী বড় বড় পীর-মাশায়েখগণও 
এ সব বলেন নি...” ৯ 


কুবুরি ওয়াল ইস্তেনজাদি বিল মাকবুর; (রিয়াদ : আর রিয়াসাতুল আ- 
ম্মাহ..., দারুল ইফতা, ১ম সংস্করণ, ১৪১০হি:), পৃ.৬৫। 

%, ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)-কে গাউছ ও কুতুব সম্পর্কে জিজ্ঞাসা করা 
হলে তিনি বলেন : কোনো কোনো দলের লোকেরা এ সব কথা বলে থাকে, 
এবং ইসলাম ধর্মের মধ্যে বাতিল বিষয়ে এ সবের ব্যাখ্যা করে, যেমন কেউ 
কেউ বলে : গাউছ হলেন তিনি যার মাধ্যমে সমগ্র সৃষ্টির সাহায্য ও জীবিকা 
এসে থাকে, এমনকি তারা আরো বলে যে, ফেরেশতা ও সমুদ্রের মাছের 
সাহায্য ও গাউছের মাধ্যমে হয়ে থাকে । এ জাতীয় ধারণা ঈসা আলাইহিস 
সালাম-এর ব্যাপারে খ্রিষ্টানরা এবং “আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে 
বাড়াবাড়িকারীরা তাঁর ব্যাপারে যা বলে, সে সব কথারই অনুরূপ। এ 
জাতীয় ধারণা ও কথা প্রকাশ্য কুফরী। যারা এ সব বলবে তাদেরকে 


তাওবা করাতে হবে । তাওবা না করলে এদেরকে (মুরতাদ হওয়ার কারণে) 
121 


এ সম্পর্কে আল্লামা সুন“উল্লাহিল হালাবী হানাফী বলেন : * 
| ৬৬! ৩৬৯০, ৩ ১০) 2 ০০৩! 


“গউছ, কুতুব ও আব্দাল ইত্যাদি সম্পর্কিত বিশ্বাস 
মুসলিমদের মিথ্যা রচিত বিশ্বাসের অন্তর্গত।”% 


হত্যা করা হবে; কেননা, সৃষ্টির মাঝে এমন কোনো ফেরেশতা বা মানুষ 
নেই যার মাধ্যমে সকল সৃষ্ট জীবের সাহায্য এসে থাকে ...। 'গাউছ' শব্দের 
দ্বারা আমি এটাই উদ্দেশ্য করেছি যা এদের কেউ কেউ বলে যে, পৃথিবীতে 
৩১৩ জনেরও অধিক ব্যক্তি রয়েছেন যাদেরকে 'নুজাবা' বলা হয়, তাঁদের 
মধ্য থেকে পুনরায় ৭০ জনকে বাছাই করা হয়, যাদেরকে বলা হয় 
'নুক্বাবা'। এদের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করা হয়, তাঁদেরকে বলা 
হয় “আবদাল”। এদের মধ্য থেকে আবার সাত জনকে বাছাই করা হয়, 
তাঁদেরকে বলা হয় “আকতাব'। এদের মধ্য থেকে আবার চার জনকে 
বাছাই করা হয়, তাঁদেরকে বলা হয় “'আওতাদ'। এদের মধ্য থেকে আবার 
একজনকে বাছাই করা হয়, যাকে বলা হয় “গাউছ,।... এরপর তিনি বলেন: 
এ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলা হলো, এর সবই বাতিল। 
প্রাগুক্ত; পৃ. ৬৩-৬৪। 

%, তিনি ১৭০৮ সালে মৃত্যুবরণ করেন। তাঁর সময়ে তিনি মক্কা শরীফে হানাফী 
মাযহাবের একজন প্রখ্যাত ‘আলিম ছিলেন। একজন বিশিষ্ট ওয়াইয, ফকীহ 
ও মুহাদ্দিস ছিলেন। দেখুন: “উমার রেজা কাহহা-লাহ, মু'যামুল মুআল্লিফীন; 


(বৈরুত : মুআসসাসাতুর রিছালাহ, ১ম সংস্করণ, ১৯৯৩ খ্রি.), ১/৮৪৩। 
122 


আমাদের দেশে এমন সব লোকও রয়েছেন যারা এ বিশ্বাস 
করেন যে, মহান আল্লাহ অলিগণের আকৃতিতে আত্মপ্রকাশ করে 
থাকেন বিধায়, অলিগণের পরিচালনাগত শক্তি সীমাহীন হয়ে 
থাকে। তারা আরো বিশ্বাস করেন যে, ইতোপূর্বে আল্লাহ তা'আলা 
বাগদাদ, আজমীর ও মাইজভাগ্তারে নিজের আত্মপ্রকাশ 
ঘটিয়েছিলেন। সে জন্য মাইজভাগ্তারের ভক্তদেরকে এ জাতীয় 
ধারণা প্রকাশ করে কবিতা লিখতেও দেখা যায়। যেমন 
মাইজভাপ্তারের এক হিন্দু ভক্ত লিখেছে: 


6, এ জাতীয় বিশ্বাস প্রত্যাখ্যান উপলক্ষে তিনি বলেন : “মুসলিমদের মাঝে 
এমন কিছু দলের আবির্ভাব ঘটেছে যারা এ দাবী করে যে, ওলিগণ জীবিত 
হোন আর মৃত হোন সর্বাবস্থায় জগত পরিচালনার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব 
রয়েছে, বিপদাপদে তাঁদের নিকট সাহায্য কামনা করা যায়... তাঁদের মাঝে 
রয়েছেন আব্দাল, নুকাবা, আওতাদ ও নুজাবা..., কুতুবই হলেন সমগ্র 
মানুষের বিপদে সাহায্যকারী... তিনি বলেন : এ জাতীয় কথার মধ্যে 
বাড়াবাড়ি রয়েছে, বরং এর মধ্যেই চিরস্থায়ী ধ্বংস ও শাস্তি অনিবার্য হয়ে 
রয়েছে। কেননা; এতে নিশ্চিতভাবে শির্ক রয়েছে । কুরআনের সাথে রয়েছে 
এর বিরোধ, সকল ইমাম ও মুসলিম উম্মাহের একমত্যের ভিত্তিতে 
প্রতিষ্ঠিত আক্বীদার সাথেও এর বিরোধ ও বৈপরিত্য রয়েছে...। মুত্যুর 
পরেও ওলিগণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন, এ জাতীয় বিশ্বাস 
সবচেয়ে জঘন্যতম বিশ্বাস... । আব্দাল ও গাউছ সম্পর্কে লোকেরা যা বলে 
তা তাদের মিথ্যা বানানো গল্প বৈ আর কিছুই নয়। দেখুন : শেখ সুলইমান 


ইবন আব্দুল্লাহ ইবন মুনী', প্রাগুক্ত; পৃ. ২৩২-২৩৪। 
123 


হায়রে দয়াল ভাণ্ডারী । 
দোজাহানের মালিক আমার জগতের কাণ্ডারী 
(মাওলারে) তোমার নাম নিয়ে দিলাম ভব সাগরে পাড়ি। 
পুলসেরাতে পার করিও দিয়ে চরণ তরী। 
(মাওলারে) মানুষরূপে এলে চিনতে না পারি। 
তুমি যদি দয়া কর এক পলকে তরি। 
(মোওলারে) মদিনা, বাগদাদ, আজমিরের খেলা সাঙ্গ করি 
চট্রগ্রামে রোশন করিলা হইয়া ভাণ্ডারী । 
(মাওলারে) নাম শুনে তোমার দরজায় হয়েছি ভিখারী । 
রমেশ বলে দোহাই তোমার এক নজরে চাও ফিরি” 
কী আশ্চর্য যে, এ লোকটি একজন হিন্দু ধর্মাবলম্বী হওয়া 
সত্তেও আহমদুল্লাহ মাইজভাগ্ডারীর একজন প্রথম শ্রেণীর উপাসকে 
পরিণত হয়েছে। হিন্দুরা যেমন তাদের রাম, কৃষ্ণ ও শিব ইত্যাদি 
দেবতাদের ব্যাপারে এরা আল্লাহর অবতার বলে বিশ্বাস করে, ঠিক 
তেমনি এ ব্যক্তি মাইজভাগ্তারীর বেলায়ও একই ধারণা পোষণ 
করছে। সে তার অপর এক কবিতায় বলেছে : ভাপ্তারীর পা নিয়ে 
সর্বদা চিন্তা করলে কখনও বিপদ হয় না। মানুষের পাপ মোচনের 
জন্যই মাইজভাগ্তারে তাঁর শুভাগমন হয়েছিল৷ ভাগ্তারীর পায়ের 


০ স্বর্গীয় রমেশ চন্দ্র সরকার, মুক্তির দরবার; (চট্টগ্রাম: শ্রী পুলিন বিহারী শীল, 


সংস্করণ বিহীন, ১৯৯২ থি.), পৃ. ৮। 
124 


কথা চিন্তা করলে কা'বা, কাশী ও বৃন্দাবন সবই পাওয়া যায়। 
তাঁর প্রতি ভক্তি রেখে মুখে ভাণ্ডারী নাম জপ করলে আখেরাতে 
মুক্তি পাওয়া যাবে; কেননা, আখেরাতে ভাণ্ডারী ব্যতীত পার পাবার 
কোনো উপায় নেই। নিম্নে বর্ণিত তার কবিতার দ্বারা তার এ সব 
বক্তব্য প্রকাশিত হয়েছে । যেমন সে বলেছে : 
ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী চরণ। 
এ চরণে শরণ নিলে বিপদ হয় না কদাচন। 
মাইজভাণ্তারীর জোর কদমে কী ফল আছে জান না, 
পাপীর ভাগ্যে দেখা দিল ভাগ্তারেতে মাওলানা; 
এ কদম বরকতে পাবি কা'বা কাশী বৃন্দাবন। 
মাওলার প্রতি ভক্তি রাখ মুখে ডাক ভাণ্ডারী, 
মাওলা বিনে আর কেহ নেই নিতে যাবে পার করি,” । ১ 
শুধু এখানেই শেষ নয়, সে আরো দূর অগ্রসর হয়ে 
ভাপ্তারীকে মানুষের ভাগ্যের উপর হস্তক্ষেপকারী ও তাদের 
যাবতীয় সুখ-দুঃখের মালিক বানিয়ে দিয়েছে। এ পর্যায়ে সে 
বলেছে: 


কালি তোমার কলম তোমার, সুখ-দুঃখ লিখা সকল তোমার, 
কে খন্ডাবে তুমি না খন্ডালে। 


“ তবেদ; পৃ. ২। 
125 


এ ব্যক্তির চিন্তাধারার সাথে একমত নাও হতে পারেন। তবে 
একজন মানুষের পথভ্রষ্টতার জন্য তো তার একটি ভ্রান্ত ধারণাই 
যথেষ্ট । মাইজভাণ্তারের বার্ষিক ওরসে যে সকল মুসলিমরা তাদের 
ভাগ্য পরিবর্তন ও সমস্যাদির সমাধান পাবার জন্য মানতের জীব, 
জন্ত ও নগদ টাকা অকাতরে বিলিয়ে দেন, সে সবই তাদের শিকী 
কর্মে লিপ্ত থাকার দলীল হওয়ার জন্য যথেষ্ট । সেখানকার বার্ষিক 
ওরসে যে হারে হিন্দু, মুসলিম নির্বিশেষে সবাই ভিড় জমায়, তাতে 
মনে হয় মাইজভাণ্ডার যেন সকল ধর্মাবলম্বী লোকদের জন্য একটি 
মহামিলন কেন্দ্র। এ সম্পর্কে সে ব্যক্তির ভাষ্য নিম্নরূপ: 
ওরস মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার। 
দুই দিকে দুই রওজা বাত্তি জ্বলে অনিবার, 
হালকা তালে আশেক নাচে আল্লাহু জিকির সার, 
উট, গরু, গয়াল, মৈষ সংখ্যা নাই ছাগল ভেড়ার, 
মাঝে মাঝে নলকুপ আছে পিঁপাসী লোক পানি খায়। 
কেহ ছিটে আতর গোলাপ বাবাজানের হুজুরায়, 
বাবাজানের পশ্চিম পার্থ রওজা শাজাদার, 
কেহ রান্ধে কেহ খাওয়ায় খেদমতে আছে মশগুল, 


72 তদেব ; পৃ. ১১। 
126 


নানা রকম বাদ্য বাজে হক ভাণ্ডারী শব্দমূল, 

হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ মিলন কেন্দ্র প্রেম দরবার ।”** 
ওলিগণ কি মানুষের কল্যাণ করতে পারেন? 

বস্তুত আমাদের দেশের অধিকাংশ মুসলিমদের কবরে 
যাওয়ার কারণ ও উদ্দেশ্য নিয়ে গবেষণা করে আমার কাছে যা 
প্রতীয়মান হয়েছে তা হলো-আউলিয়া, পীর ও দরবেশদের 
অধিকাংশ ভক্তরা এ বিশ্বাসের ক্ষেত্রে একমত যে, আউলিয়া ও 
দরবেশগণের জীবন আর মৃত্যু সবই সমান। কেননা, প্রকৃতপক্ষে 
তাঁরা মরেন না। বাহ্যিক দৃষ্টিতে মৃত্যুর মাধ্যমে তাঁরা ইহজগত 
থেকে ইন্তেকাল করেন বা স্থানান্তরিত হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে 
যান। এ সময়ে তাঁদের রূহানী শক্তি পূর্বের তুলনায় বৃদ্ধি হয়, যার 
ফলে পৃথিবীর যে কোনো স্থান থেকে তাঁদেরকে আহ্বান করলে 
তাঁরা তা শুনতে পারেন এবং মানুষের যে কোনো কল্যাণার্জন বা 
অকল্যাণ দূরীকরণ করতে পারেন। এ ধারণার পরিপ্রেক্ষিতেই 
তারা তাদের কাছে তাদের পার্থিব ও পরকালীন যাবতীয় 
প্রয়োজনাদি নিয়ে আগমন করেন। রোগীরা যায় রোগ মুক্তির জন্য, 
সন্তানহীনরা যায় সন্তান লাভের জন্য, বিপন্নরা যায় বিপদ মুক্তির 
জন্য, চাকুরীহীনরা যায় চাকরী লাভের জন্য, অপরাধীরা যায় ক্ষমা 


7, তদের; পৃ ৮। 
127 


প্রাপ্তির জন্য; নির্বাচনে প্রতিদ্বন্্ীরা নির্বাচনে জয়ী হওয়ার জন্য। 
তাদের কবরে যাওয়ার পার্থিব উদ্দেশ্য বিভিন্ন রকমের হলেও 
সকলের পরকালীন উদ্দেশ্য তাঁদের শাফা'আতের মাধ্যমে 
পরকালীন মুক্তি । 


অনেকে মনে করে খাজা মঈনুদ্দিন চিশতির কবর থেকে 
ফয়েজ ও বরকত উপচে পড়ছে। সেখানে যে যে উদ্দেশ্যেই তাঁকে 
রয়েছে। এভাবে “কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার 
হতে” এ বাক্যটি তাঁর ভক্তদের নিকট একটি শ্লোগানে পরিণত 
হয়েছে। তারা ওরস উপলক্ষে তাদের দাওয়াতী চিঠি-পত্রে এ 
জাতীয় শ্লোগান লিখে থাকেন। যেমন জনৈক কাজী মাহবুবুল 
আলম তার এক দাওয়াতী পত্রে লিখেছেন : “তাহার এতই দয়া 
কেহ তাহার দরবার হইতে খালি হাতে ফেরে না। ওলি আল্লাহর 
নেক দৃষ্টি বিদ্যুতের ন্যায় মুহূর্তেই আপনার ভাগ্য পরিবর্তন করিতে 
পারে এবং আপনাকে শত বৎসর এবাদতের উর্ধ্বে তুলে দিতে 
পারে। আপনি খাজা সাহেবের নেক দৃষ্টি লাভ করুন ।”* 


”* কাজী মাহবুবুল আলম এর ঠিকানা : লিংক ইন্টারন্যাশনাল, আল-চেম্বার নং 
১২২/১২৪, মতিঝিল , ঢাকা। 
128 


খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে তাঁর ভক্তদের ধারণা হচ্ছে- 
এক সময় আল্লাহ তাঁর নবীকে সব কিছু পরিচালনার দায়িত্ব অর্পণ 
করেছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এ 
দায়িত্ব অর্পণ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে। তাদের এ 
জাতীয় ধারণা প্রকাশিত হয়েছে তাঁর প্রশংসায় নির্মিত 
বাজারজাতকৃত গানের কেসেটে। যেমন তারা বলে থাকে : 
খোদার ধন নবীকে দিয়া খোদা গেলেন খালি হইয়া 
নবীর ধন খাজাকে দিয়া নবী গেলেন খালি হইয়া 
খাজারে তোর দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। 
অলিগণের ব্যাপারে তাদের আরো ধারণা হচ্ছে-তাঁরা সকল 
অসাধ্যকে সাধন করতে পারেন। সে-জন্যে তাদেরকে আল্লাহর 
রহমতের উপর ভরসা করার পরিবর্তে ওলিদের করুণার উপর 
ভরসা করতে দেখা যায়। যেমন এক ব্যক্তি তার মনের এ-জাতীয় 
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছে : “খোদারই পেয়ারা ওলি 
যে জন সংসারে, অসাধ্য সাধন করিতে সে পারে, তোমার দয়া না 
হলে বাবা আমার হবে কী উপায়।” 
অপর এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরসে 
শরীক হওয়ার জন্য সাধারণ জনগণকে আহ্বান করতে গিয়ে 
উছলিয়া পড়ে, সেই দয়ালু খাজা বাবার দরবারে আপনিও আসুন 


129 


আল্লাহর রহমত পাইতে ও রোগ শোক দুঃখ দারিদ্রতা হইতে 
মুক্তি পাইতে। দীন ও দুনিয়ার পরম শান্তি লাভ করিতে ওরস 
মোবারকে শরীক হইয়া আপনিও ফয়েজ হাসিল করুন।”* 


ওরস উপলক্ষে আজমীর হতে বাংলা ভাষায় প্রকাশিত এক 
দাওয়াতী পত্রে ওরসের মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে: “উরশ 
মোবারক এক সৌন্দর্য ও রহমতের দৃশ্য জানিবেন। এই 
ভাবে বিতরণ হইয়া থাকে, সকল আশেকীনরা এ নেক সময়ে 
সকল মনো কামনা পুরা করিয়া থাকেন এবং নেক সময়ে বাবার 
দরবার হইতে কেহ খালী হাতে ফেরেন না।”৭৬ 


নোয়াখালী জেলার মহীউদ্দিন এখলাসপুরীর ভক্তরা তার 
ব্যাপারে যে ধারণা পোষণ করে, তা যেন অতীতের সকল ওলিগণ 
কে অতিক্রম করে গেছে। তারা তার ব্যাপারে যে সব ধারণা 
পোষণ করে তা তাদের ওরস উপলক্ষে প্রকাশিত এক দাওয়াতী 


7. এ দাওয়াত দাতার নাম : সৈয়দ আলমগীর চিশতী, এম. রহমান এন্ড কোং, 
৩৭/ কে. বিআব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ, চট্রগ্রাম, বাংলাদেশ । 
7 ১৯৭৮ সালে পীরজাদা মৌলভী সৈয়দ ফজলুর রহমান বোরাকী হতে সে 


বছরের ওরস উপলক্ষে প্রচারিত দাওয়াতী পত্র থেকে গৃহীত। 
130 


পোস্টারে এ ভাবে লিখিত রয়েছে: “...তিনি (মহীউদ্দিন) তাঁর 
জীবদ্দশায় জনগণের কল্যাণ সাধন করে গেছেন, এখনও (মৃত্যুর 
পরও) তিনি মানুষের কল্যাণ করে যাচ্ছেন। তিনি মানুষের দুঃখ 
দূরীকারী (গউছ) ছিলেন। তার হাতে দেশের বিচার ও শাসন 
ক্ষমতা ছিল। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও খুলনা জেলার 
উপকূলীয় এলাকায় সমুদ্রকে তার তাগুবলীলা থেকে তিনি বারণ 
করেছিলেন। যার ফলে সে সব জেলার উপকূলীয় এলাকা ধীরে 
ধীরে বর্ধিত হয়েছে। তার নিকট ৮৬ হাজার গউছ, কুতুব, 
আবদাল, নজীব ও আখইয়ার ইত্যাদির নেতৃত্বদানের রূহানী ও 
বাতেনী যোগ্যতা ছিল। কমপক্ষে আট হাজার ধনী, ব্যবসায়ী, 
সমাজের নেতৃত্বদানকারী ও শিল্পপতিরা তার মাধ্যমে তাদের 
জীবনে শান্তি লাভ করেছেন।” 


কবর যিয়ারতের উদ্দেশ্য পরিবর্তন : পীর, অলি, দরবেশ ও 
সাধারণ মানুষ নির্বিশেষে বিনা সফরে যাদের কবর যিয়ারত করা 
শরী'আতের উদ্দেশ্য হচ্ছে কবরস্থু ব্যক্তির জন্য মাগফেরাত কামনা 
করে দো'আ করা এবং নিজের শেষ পরিণতি ও আখেরাতকে 
স্মরণ করা। মানুষেরা কবর যিয়ারতে গিয়ে শরী'আত বিরোধী কর্ম 
করে বিধায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় 


131 


শরী'আতের যে উদ্দেশ্য রয়েছে সে সম্পর্কে জনগণের অবগতির 
পর পরবর্তী এক সময়ে তিনি পুনরায় তা যিয়ারতের অনুমতি 
প্রদান করেন। তিনি এ প্রসঙ্গে বলেন: 


(67৯১1 ৮০০৫ SEY 5855 ১৯০15) ৬০ ০০৪ ৬৭৪) 


“আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে (এক সময়) 
নিষেধ করেছিলাম, এখন তোমরা তা যিয়ারত করো; কেননা, তা 
তোমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেয় ।”৭৭ 


কিন্তু পার ও ওলীদের ভক্তদের অবস্থা বিচার করলে দেখা 
উদ্দেশ্যে প্রবাহিত করে দিয়েছে। তারা কবরবাসী ওলির প্রয়োজন 
পূরণের বদলে তাঁদের কবরকে নিজেদের প্রয়োজন পূরণের স্থানে 
পরিণত করেছে। তারা মনে করছে- ওলীদের জন্য মাগফিরাত 
কামনা ও তাঁদের জন্য দো'আ করার কোনো প্রয়োজন নেই; 
কেননা, তারাতো আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়ে গেছেন! অথচ 
কুরআন ও হাদীস দ্বারা এ কথা প্রমাণিত রয়েছে যে, মানুষ সে 


” মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, বাব নং ৩৬, হাদীস নং ৯৭৭;২/৬৭২; 
নাসাঈ, প্রাগুক্ত; ৮/৩১০; তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, বাব নং 
৬০, হাদীস নং ১০৫৪:৩/৩৭০। 

132 


যেই হোক না কেন, মৃত্যুর পর তার সকল কর্ম বন্ধ হয়ে যায়, 
সে জীবিতদের দো'আর প্রতি আশান্িত হয়ে থাকে । আমাদের 
পক্ষ থেকে তারা কোনো উপকার পেলে তারা আমাদের কল্যাণের 
জন্য দো'আ করলেও তাদের এ দো'আর কোনো কার্যকারিতা নেই 
বলে তা আমাদের কোনো কল্যাণে আসে না; কারণ, তারা মৃত, 
আর মৃত মানুষের এমন কোনো কর্ম নেই, যার দ্বারা তিনি নিজে 
বা অপর কেউ উপকৃত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যেখানে বলেছেন : 


ঠা FE 


(...4122 4 €55) 4381 ৩৩2 

“মানুষ যখন মরে যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে 
যায়...” এরপরও সাধারণ মানুষেরা যেমন ওলিদের ব্যাপারে এ 
হাদীসের বিপরীত চিন্তা করে, তেমনি আমাদের দেশের কোনো 
কোন নামধারী ওলি বা পীরদেরকেও অনুরূপ চিন্তা করতে দেখা 
যায়। উদাহরণস্বরূপ সাতক্ষীরা জেলার বশিরহাটের পীর জনাব 


£. মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল ওয়াসিয়্যাহ, বাব নং ৩, হাদীস নং ১৬৩১, 
৩/১২৫৫; তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল আহকাম ..., বাব নং ৩৬, হাদীস নং 
১৩৭৬;৩/৬৬০; আবু দাউদ, প্রাগুক্ত; ৩/১১৭; আদ-দা-রিমী, আব্দুল্লাহ ইবন 
আব্দুর রহমান, আবু মুহাম্মদ, সুনানিদ দারিমী; সম্পাদনা : ফওয়ায আহমদ 
ও গং, (বৈরুত : দারুল কিতাবিল আরবী, ১ম সংস্করণ, ১৪০৭হি:), 


১/১৪৮; সহীহ ইবনে হিববান; ৭/২৬৬। 
133 


মুহাম্মদ রুহুল আমিন সাহেবের কথা বলা যায়। তিনি তার 
জীবনের শেষ প্রহরে তার ভক্তদের উদ্দেশ্যে এ উপদেশ দিয়ে 
গেছেন যে, 

“আমার কবরে সাওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে তোমরা 
যেখানেই ইসালে ছওয়াবের মাহফিল করো না কেন, তা আল্লাহ 
গ্রহণ করবেন, আমার ইসালে ছওয়াবের জন্য যারাই হাদিয়া পেশ 
করবে আমি আমার কবরে শুয়ে তার জন্য দো'আ করতে 
থাকবো ।”৮৭৯ 


কবরস্থ ওলিগণ কি আহ্বানকারীদের আহ্বান শুনতে পারেন? 


যারা ওলীদেরকে সাধারণ মানুষের ইহ-পরকালীন কল্যাণের 
নিকট ও দূর থেকে আহ্বান করে এবং মনে করে যে, তাঁরা 
তাদের এ সব আহ্বান শ্রবণ করতে পারেন। কিন্তু মহান আল্লাহ 
তাদের এ ভ্রান্ত ধারণা খণ্ডন পূর্বক বলেন : 


7? এ উপদেশের কথাটি সাতক্ষিরা জেলার কুলিয়া মাদ্রাসার সেক্রেটারী ক্বারী 
মুহাম্মদ আশরাফুল আলম পীর রুহুল আমিন সাহেবের ইসালে ছওয়ার 
উপলক্ষে অনুষ্ঠিত একটি ইসলামী সভায় জনগণকে শরীক হওয়ার জন্য 


দাওয়াতী পত্রে উল্লেখ করেছেন। 
134 


৬৪5 এ ৮৯০৮4 জাতির বা, 4০৭৭ 4 বা 
HE SIO SL ০৯ 25 SAL 3 40 9১১ ৩৫ OAL ওযা ) 


[ণ) ০*২০০]] © S43 9৩1 95545 UG 21 


সৃষ্টি করে না অথচ তাদের সৃষ্টি করা হয়। তারা মৃত, জীবিত নয়, 
আর তারা কবে পুনরুজ্জীবিত হবে তা অনুধাবন করতে পারে 
না।”৮০ 


আরবের মুশরিকরা উপর্যুক্ত ধারণার ভিত্তিতে ওয়াদ, সুয়া', 
ইয়াগুস, উয়াউক, নসর ও অন্যান্য যে সব ওলিদেরকে সাহায্যের 
জন্য আহ্বান জানাতো, সে সব অলিগণের বাস্তব অবস্থা সম্পর্কে 
এ আয়াতে আলোকপাত করা হয়েছে এবং তাদেরকে এ কথা 
বলা হচ্ছে যে, তোমরা যাদেরকে উক্ত ধারণার ভিত্তিতে আহ্বান 
করছো, তারাতো তোমাদের সাহায্য করতে পারে না; কেননা, 
তারাতো মৃত। আর মৃতরা কিছুই শ্রবণ করতে পারে না। 
পৃথিবীতে কে কী করছে, এখানে কখন কী ঘটছে, কখন মহাপ্রলয় 
ঘটার পর তাঁরা পুনরুজ্জীবিত হবে, এ সব ব্যাপারে তাঁদের 
কোনই অনুভূতি নেই। এই যদি হয় মুশরিকদের আহ্বানকৃত 
অলিগণের অবস্থা, তা হলে সাধারণ মুসলিমরা যে সব ওলিগণ কে 


* . আল-কুরআন, সূরা নাহাল: ২০, ২১। 
135 


উক্ত ধারণার ভিত্তিতে আহ্বান করে থাকে, তাঁদের অবস্থা যে এর 
ব্যতিক্রম হবে না, তা বলা-ই বাহুল্য। বস্তুত মরে যাবার পর 
তাঁদের রূহের দ্বারা তাঁরা নিজেরা এবং অপর কেউ উপকৃত হতে 
পারবে না কেননা, রূহের দ্বারা রূহ নিজের বা অপর কারো 
উপকার করার জন্য রূহের সাথে জীবন্ত দেহের সহঅবস্থান 
একান্ত প্রয়োজন। দেহ যখন মরে যায় তখন রূহের জীবিত থাকা 
আর না থাকা উভয়ই সমান হয়ে যায়। দেহ মরে যাওয়ার ফলে 
রূহকে হাজারো আহ্বান করলেও তা স্বাভাবিক নিয়মানুযায়ী কিছুই 
শ্রবণ করতে পারে না। তখন তা কারো কোনো উপকারও করতে 
পারে না। 4০148 


আল্লাহই সকল কল্যাণ ও অকল্যাণের মালিক : 


আমাদেরকে মুসলিম হিসেবে মনে রাখতে হবে যে, প্রত্যেক 
কর্ম সম্পাদিত হওয়ার জন্য প্রয়োজনীয় বৈধ কাজকর্ম করা হচ্ছে 
শরী'আতের নির্দেশ। যে ব্যক্তি তা গ্রহণ করে আল্লাহর উপর 
ভরসা করলো এবং এর সাথে সাথে আল্লাহর রহমত ও দয়া 
কামনা করলো, আল্লাহ সে ব্যক্তির কামনা কখনও দ্রুত পূর্ণ 
করেন, কখনও সে ব্যক্তির ঈমান ও ধৈর্যের পরীক্ষা গ্রহণের জন্য 
তা পূর্ণ করতে বিলম্ব করেন। যাকে ইচ্ছা দ্রুত রোগ থেকে 
আরোগ্য দান করেন, যাকে ইচ্ছা দ্রুত সন্তান দেন, যাকে ইচ্ছা তা 


136 


দিতে বিলম্ব করেন। এ ক্ষেত্রে নবী, রাসূল আর সৎ ও অসৎ বলে 
কোনো পার্থক্য নেই। এইতো নবীবর আইউব এর বিষয়ই লক্ষ্য 
করা যায়। তিনি দীর্ঘ দিন যাবৎ মহামারীতে আক্রান্ত ছিলেন। 
আল্লাহ তা'আলা তাঁর ঈমান ও ধৈর্যের পরীক্ষা গ্রহণের জন্য তাঁর 
রোগ মুক্তিতে বিলম্ব করেন। অবশেষে তাঁকে যে অনিষ্টতা পেয়ে 
বসেছে সে অনিষ্টের কথা আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে এর 
ওসীলায় তাঁর রহমতের প্রত্যাশী হয়ে সে রোগ থেকে আরোগ্য 
লাভের জন্য এ মর্মে দো'আ করেন : 


A ls © ও ও SH sd 


“আমাকে অনিষ্টতা পেয়ে বসেছে, অথচ তুমি দয়ার 
সাগর” ।৮১ 


এই দো'আ করার পর আল্লাহ তা'আলা তাঁর মনস্কামনা পূর্ণ 
করেন। ইব্রাহীম আলাইহিস সালাম-এর অবস্থা দেখুন, জীবনের 
শেষ প্রহরে পৌঁছার পরও তাঁর কোনো সন্তান হচ্ছিল না। দেখতে 
দেখতে তাঁর স্ত্রীও বৃদ্ধা এবং বন্ধা হয়ে গেছেন। দীর্ঘ পরীক্ষা 
গ্রহণের পর যখন আল্লাহ তাঁদেরকে সন্তান প্রদানের সং 
দিলেন, তখন তাঁর স্ত্রী হতবাক হয়ে বলেন : 


* আল-কুরআন, সূরা আম্বিয়া : ৮৩। 
137 


2 এ ১ টী i POE EE চর 
[Ve 32218 © LEE EH IB ৩) ৩০ 51583 544 U5 আট 


“আমি সন্তান প্রসব করবো অথচ আমি একজন বৃদ্ধা ও বন্ধা 
এবং আমার স্বামী একজন বৃদ্ধ মানুষ ! নিশ্চয় এ ঘটনাটি একটি 
অদ্ভূত ব্যাপার ।”৮২ 


অনুরূপভাবে নবীবর যাকারিয়া আলাইহিস সালাম-এর 
বিষয়টিও লক্ষ্য করা যায়। তিনিও সন্তান প্রাপ্তির আশায় থাকতে 
থাকতে বৃদ্ধ হয়ে গেছেন। পরিশেষে আল্লাহর কাছে এই বলে 
দো‘আ করেন: 


(55 ০ ৮5১ ০৫109 CHE এত] BED Le না ৩০ BL SS 
৩54৬০ dE Ge SATE S55 ৩৪ এশা ৬৯৯ IO 
[7 4৭৮৭ ধর ০১ ৩6 ৬ ৩ SAO 

“হে আমার পালনকর্তা! আমার অস্থি বয়স-ভারাবনত 
হয়েছে, বার্ধ্যক্যের ফলে মাথার চুল শুভ্র হয়ে গেছে, প্রভু হে! 


তোমাকে আহ্বান করে আমি তো কখনও হতভাগা হইনি। আমার 
পর আমার স্বগোব্রের লোকদের (অবস্থা) নিয়ে আমি আতঙ্কিত 


* আল-কুরআন, সূরা হুদ : ৭২। 
138 


আছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, কাজেই আপনি আপনার পক্ষ 
থেকে আমাকে এমন একজন কর্তব্য পালনকারী দান করুন, যে 
আমার ও ইয়া*কুবের উত্তরাধিকারী হবে।”৮৩ 


এবার লক্ষ্য করে দেখুন : রোগ মুক্তি আর সন্তান দান যদি 
ওলি ও দরবেশগণের আয়ত্বে বা সামর্থ্যের মধ্যে থাকতো, তা হলে 
নবীগণ আল্লাহর বড় ওলি হওয়ার সুবাদে অন্যান্যদের চেয়ে অধিক 
সুবিধাভোগ করতেন। তাঁদের কোনো রোগই হতো না, বা হলেও 
তা দ্রুত আরোগ্য করে নিতেন। সন্তানাদি যথা সময়ে পেয়ে 
যেতেন; কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত বলেই আমরা দেখতে 
পাই। তাঁদেরকে রোগ মুক্তি ও সন্তান লাভের জন্য হতাশ না হয়ে 
অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেখা যায় এবং অপর 
কোনো বিকল্প ব্যবস্থার চিন্তা না করে শুধুমাত্র আল্লাহ তা'আলার 
কাছেই বিনয়ের সাথে তা কামনা করতে দেখা যায়। 


এ ক্ষেত্রে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর জীবনেও আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। তিনি আল্লাহর 
এতো প্রিয়ভাজন হয়েও একজন ইয়াহুদীর জাদু মন্ত্রের দ্বারা 


*. আল-কুরআন, সূরা মারয়াম : ৪-৭। 
139 


আক্রান্ত হয়েছিলেন, অথচ তিনি বুঝতেও পারেন নি যে তাঁর কী 
হয়েছে, কী ভাবেই বা তিনি এথেকে পরিত্রাণ পাবেন? অবশেষে 
আল্লাহই তাঁকে এ ব্যাপারে সংবাদ দিলেন এবং সূরায়ে নাস ও 
ফালাক্ক অবতীর্ণ করে এর দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে তা নষ্ট করার 
ব্যবস্থা করেন। যদি বিপদ দূর করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নিজস্ব কোনো উপায় থাকতো, তা হলে 
তিনি জাদুতে আক্রান্তই হতেন না, বা হলেও মুহূর্তের মধ্যেই 
তাথেকে আরোগ্য লাভ করতে সক্ষম হতেন; কিন্তু তাঁর পক্ষে তা 
করা সম্ভব হয় নি। এতে প্রমাণিত হয় যে, আমাদের রাসুল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাঁর উপরে পতিত বিপদ নিজ 
থেকে দূর করতে না পারেন, তবে এ জগতে এমন কোনো ওলি 
ও দরবেশ থাকতে পারেন না, যিনি নিজের বা অপর কোনো 
মানুষের বিপদ দূর করতে পারেন। বা যার কোনো সন্তান হবার 
নয় তাকে সন্তান দেবার ব্যবস্থা করতে পারেন। সে জন্য মাওলানা 
ক্লাধী সানাউল্লাহ পানিপথী বলেন: 


“যে বস্তুর কোনো অস্তিত্ব নেই সে বস্তুর অস্তিত্ব দান করা বা 
যে বস্তুর অস্তিত্ব রয়েছে সেটাকে অস্তিত্বহীন করার মত সামর্থ্য 
ওলীদের নেই। অতএব কারো প্রতি এ ধারণা পোষণ করা যে, 
তিনি কোনো বস্তুকে অস্তিত্ব দিতে পারেন, বা সেটাকে অস্তিত্বহীন 
করতে পারেন, কাউকে জীবিকা দিতে পারেন, রোগ থেকে মুক্তি 


140 


দিতে পারেন, কিংবা বিপদাপদ ও অকল্যাণ দূর করতে পারেন, 
তবে তা কুফরী বিশ্বাসে পরিণত হবে” 


কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমাদের দেশের সাধারণ 
মুসলিমগণ ওলীদের কবরে শয়তানের পাতানো কিছু অদ্ভূত 
কর্মকাণ্ড দেখে, বা অদ্ভুত কোনো ঘটনার কথা লোক মুখে শুনে 
শয়তানের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছেন। যার ফলে তারা 
আল্লাহর ক্ষমতাকে ওলীদের হাতে ন্যস্ত করে দিয়েছেন। সে জন্যই 
তারা তাদের জীবনের যাবতীয় অভাব ও অভিযোগের কথা 
আল্লাহর পরিবর্তে ওলীদের কাছেই জানিয়ে থাকেন, বিপদে পড়লে 
তাঁদেরকেই স্মরণ করে থাকেন, তাঁদের কবরের নিকতম গাছ-পালা, 
কূপ ও পুকুরের পানি এবং জীব-জন্ত থেকেও কল্যাণ ও বরকত 
গ্রহণ করে থাকেন। এগুলোর সম্মান ও তাখীম করে থাকেন। 
নিমজ্জিত হচ্ছেন; কেননা ওরাও তাদের অলি, দেবতা, গাছ-পালা 
ও পাথরের ব্যাপারে এ জাতীয় ধারণা করার ফলেই শির্কে 
নিমজ্জিত হয়েছিল। 


৯4. মাওলানা মুহাম্মদ আরিফ সম্বহলী, প্রাগুক্ত; ৯৩। 
141 


৪. কবরে অব্দুল কাদির জীলানীর হস্তক্ষেপে বিশ্বাস: 

মানুষের ইহকালীন জীবনে মৃত অলিগণের হস্তক্ষেপ করার 
বিশ্বাসের পাশাপাশি কিছু জনমনে এ বিশ্বাসও রয়েছে যে, তারা 
প্রয়োজনে মানুষের কবরেও হস্তক্ষেপ করতে পারেন। এ প্রসঙ্গে 
বড়পীর আব্দুল কাদির জীলানীর ব্যাপারে একটি চমকপ্রদ ঘটনা 
তাঁর ভক্তদের মাঝে আলোচিত হতে দেখা যায়। তা হলো- একদা 
তাঁর এক ভক্ত মৃত্যুর পর কবরে নাকির-মুনকার ফেরেশতার 
প্রশ্নের জবাব দিতে অপারগ হয়ে পড়ে। এমতাবস্থায় সে তার পীর 
আব্দুল কাদির জীলানীকে সাহায্যের জন্য স্মরণ করতে থাকে। 
এবং ফেরেশতাদের হাত থেকে তাঁর ভক্তের আমলনামা নিজ 
হাতে নিয়ে তাদেরকে লক্ষ্য করে বলেন- তোমরা কি জান না, এ 
লোকটি আমার ভক্ত। এতে ফেরেশতাগণ নির্বাক হয়ে ফিরে 
যান।৮* 


১. আব্দুল কাদির জীলানীকে দস্তগীর নামে অভিহিতকরণ : 


$5, দেখুন: অধ্যাপক আব্দুনুর সালাফী, তৌহিদ বনাম শির্ক; (রংপুর: সালাফিয়া 
প্রকাশনী, সংস্করণ বিহীণ, ১৯৮৪ খি.), পৃ. ৭৭। 
142 


মহান আল্লাহ হলেন এ জগতের পরিচালক । এ-জগতকে সুষ্ঠুভাবে 
পরিচালনার জন্য তাঁকে সর্বদাই জাগ্রত থাকতে হয়। কখনও 
তাঁকে মানবীয় কোনো প্রকার দুর্বলতা যেমন- তন্দ্রা, নিদ্রা ও 
পদস্থলন স্পর্শ করতে পারে না। তাঁর একটি গুণগত নাম হচ্ছে 
(23%), এ গুণের কারণে তিনি সমগ্র জগতকে ধারণ করে 
রয়েছেন। তিনি পায়চারি করেন, হাঁটতে হাঁটতে তাঁর পা মুবারক 
পিছলে যায়- নাউজু বিল্লাহ! এ জাতীয় কথা আল্লাহর ক্ষেত্রে 
প্রযোজ্য হতে পারে না। তিনি যদি পা পিছলে পড়ে যান, তা হলে 
তিনি কী করে এ মহাজগত ধারণ করে থাকবেন। কিন্তু বড়পীর 
'আব্দুল কাদির জীলানী (রহ.)-এর ভক্তদের মধ্যে আল্লাহর 
ব্যাপারে এ জাতীয় বিশ্বাস রয়েছে। ‘আব্দুল কাদির জীলানী (রহ.)- 
এর ব্যাপারে তাঁর ভক্তদের মাঝে যে- সব রূপকথা ও কল্প- 
কাহিনী রয়েছে, তন্মধ্যে সবচেয়ে অদ্ভুত একটি কাহিনী হচ্ছে- 
‘একদা তিনি অদৃশ্য হয়ে আকাশে আল্লাহর সাথে সাক্ষাত করেন 
এবং দুই বন্ধুর ন্যায় তিনি সেখানে আল্লাহর হাত ধরে চলতে 
থাকেন। এক সময় হঠাৎ করে আল্লাহর পা পিছলে যায় (নাউজু 
বিল্লাহ)। তখন ‘আব্দুল কাদির জীলানী আল্লাহকে তাঁর হাত ধরে 
সোজা করে দাঁড় করান।”” এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ‘আব্দুল 


*, তদেব; পৃ. ৭৪-৭৫। 
143 


কাদির জীলানী দস্তগীর (আল্লাহর হাত পাকড়াওকারী) নামে 
অভিহিত হন। যারা এ জাতীয় কল্প-কথায় বিশ্বাস করে তারা যেন 
গণ্য করে থাকে এবং তাঁকে আল্লাহর পরিচালনাকারীর মর্যাদা 
দিয়ে থাকে, অথচ এমন ধারণা করা সুস্পষ্ট শির্ক। 


মালিক বলে মনে করা : 


সকল ক্ষমতার মালিক ও উৎস হলেন আল্লাহ। কারো 
ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা থেকে অপসারিত হওয়ার বিষয়টি 
সম্পূর্ণভাবে তাঁরই ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে অনুযায়ী যখন 
জনগণের অন্তরকে সে দলের প্রতি তিনি আকৃষ্ট করে দেন। তাই 
তারা স্বেচ্ছায় অথবা কোনো কিছুর বিনিময়ে হলেও তাদেরকে 
ভোট দেয় এবং এ প্রক্রিয়ায়ই সে দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে। 
আল্লাহর ইচ্ছা না হলে যেহেতু জনগণ কোনো দলকে ক্ষমতায় 
বসাবার জন্য ভোট দিতে পারে না, সেহেতু ক্ষমতার মূল মালিক 
হলেন তিনিই, জনগণ নয়। সে-জন্য কেউ যদি এ কথা এ 
বিশ্বাসের ভিত্তিতে বলে যে, রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পিছনে আল্লাহর 
কোনো হাত নেই এবং জনগণই এর সব কিছুর মালিক, তবে 


144 


তার এ ধারণা শির্কে আকবার হিসেবে গণ্য হবে। এমন ধারণা না 
নিয়ে বললে বাহ্যিক দৃষ্টিতে তার কথাটি আপত্তিকর হওয়ায় তা 
শির্কে আসগার হিসেবে গণ্য হবে। এ ধরনের কথা বলার বিষয়টি 
শর'য়ী দৃষ্টিতে গর্হিত হওয়া সত্বেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 
সংবিধানের ৭ম ধারার প্রথম প্যারাতে এ জাতীয় সিদ্ধান্তই গৃহীত 
রয়েছে। সিদ্ধান্তটি নিম্নরূপ : 


‘All powers in the Republic belong to the people 
and their exercise on behalf of the people shall be 
effective only under, and by the authority of this 
Constitution.’®’ 


জনগণকে এ ধরনের ক্ষমতার স্বীকৃতি প্রদানের বিষয়টি 
কুরআনুল কারীমের নিম্নোক্ত আয়াত দুটির সাথে সাংঘর্ষিক বলে 
প্রতীয়মান হয়। আল্লাহ তা'আলা বলেন : 


[Yo AN ৩৩ 4১ ক ৪) 
“সকল ক্ষমতার মালিক কেবল আল্লাহ ।”৮৮ 


অপর আয়াতে বলেন : 


$/ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান; পৃ. ৬। 


* আল-কুরআন, সূরা বাকারাহ : ১৬৫। 
145 


EES ৩৫৬ এত 659 US ৩০ ALI GH ALI ৩৬৪ TB Ys 

MLO p05 FF SILAGE 5 85 HE op 55 

[৭7:1১ 

“বল হে আল্লাহ! হে ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা 

ক্ষমতা দান কর, যাকে ইচ্ছা সম্মান দান কর, আবার যাকে ইচ্ছা 

অসম্মানিত কর, তোমার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি, তুমি 
সব কিছুর উপর ক্ষমতাবান ।”** 


৬. ওলীদের কবর ও কবরের মাটি, গাছ, নিকটস্থ কূপের পানি ও 
জীব-জন্তর দ্বারা উপকারে বিশ্বাস করা : 


মহান আল্লাহর ইচ্ছায় এ পৃথিবীর অনেক কিছুই মানুষের অনেক 
অসুখ-বিসুখের ক্ষেত্রে উপকারী হয়ে থাকে। এতে কোনো সন্দেহ 
নেই। তবে কোনো ওলির কবর বা কবরের মাটি, এর নিকটস্থ 
গাছ, পুকুরের মাছ, কচ্ছপ ও কুমির ইত্যাদির প্রতি তা সে ওলির 
সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে উপকারী হওয়ার ধারণা করা শির্কের 
অন্তর্গত। কিন্তু তা সত্তেও অনেক মুসলিমদের মনে এ সব 
উপকারী হওয়ার দৃঢ় বিশ্বাস রয়েছে। সে কারণে তাদেরকে 
অলিগণের কবরের মাটি, কবর বা কবরের উপর পুড়ানো মোম 


*? আল-কুরআন, সূরা আলে ইমরান : ২৬। 
146 


সংগ্রহ করতে দেখা যায়। কূপ ও পুকুরের পানি ময়লা হলেও তা 
যমযমের পানির মত আগ্রহের সাথে পান করতে ও তা ক্রয় 
করতে দেখা যায়। এমনকি শাহ জালাল (রহ.)-এর কূপের সাথে 
যমযম কূপের গোপন সম্পর্ক রয়েছে বলেও ধারণা করতে দেখা 
যায়।৯ কবরের কবুতর, পুকুরের মাছ, কচ্ছপ ও কুমিরকে যত্বের 
সাথে খাবার দিতে দেখা যায়। অনিষ্টের ভয়ে কবুতর ও মাছ 
খাওয়া থেকে বিরত থাকতে দেখা যায়। বিভিন্ন রোগ মুক্তি ও 
সন্তান লাভের আশায় কোনো কোনো কবর বা কবরের নিকটস্থ 
গাছে তারকাঁটা মারতে ও লাল সুতা বেঁধে রাখতে দেখা যায়। এ 
জাতীয় গাছ শির্ক চর্চার কেন্দ্র হওয়াতে তা স্বমূলে উৎপাটন করা 
প্রসঙ্গে মালিকী মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম ইমাম ত্বরত্বশী 
বলেন : 


3 ০০ ৬০০০৪ Leh 9 2১7০০ শি tl এএ। ৮৪১ 1, 56" 
১০৮৭ ক 58523 ৬৩ ৩ LL sl শত ৩৪৯৪3 ৬০৪ 
১৩ Hl 55 উই GAA 


% সৈয়দ মোস্তফা কামাল, শাহ জালাল ও তাঁর কারামত; (সিলেট : নিউ 


এমদাদিয়া লাইব্রেরী, ১০ম ষংস্করণ, ১৯৯৬ থ্ি.), পৃ. ২২। 
147 


“ওহে মুসলিম জনতা লক্ষ্য কর! আল্লাহ আপনাদের উপর রহম 
করুণ! যেখানেই তোমরা এমন কোনো কুল গাছ বা অন্য কোনো 
আগমন করে, এর সম্মান করে ও তাখেকে রোগ মুক্তি কামনা 
করে, তাতে তারকাঁটা মারে ও কাপড়ের টুকরা ঝুলিয়ে রাখে, তা 
হলে তোমরা বুঝে নিবে যে, এটি (কাফিরদের) সেই যাতে 
আনওয়াত (এরই অনুরূপ গাছ, যাকে কাফিররা দূর-দূরান্ত থেকে 
উদ্দেশ্য করে আসতে) সুতরাং তোমরা তা কেটে ফেলো।”৯ 


আল্লামা আহমদ রূমী কবর ও কবরের নিকটতম গাছের 
কাছে লোকেরা যা করে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন: 
করার সময় বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলা, এর পার্শ্বে পশু যবাই 
ও কান্নাকাটি করা, প্রয়োজনের কথা কবরবাসীকে জানানো, 
তাদের নিকট কষ্ট, অভাব ও বিপদ থেকে মুক্তি ইত্যাদি কামনা 
করে যিয়ারতকারীরা যে সব কর্ম করে, এর কোনটিই আল্লাহর 
জন্য নয়, বরং তা শয়তানের জন্যেই করে থাকে ।”৯২ রাসূলুল্লাহ 


”, মুহাম্মদ আব্দুর রহীম, ফতাওয়া রহীমিয়্যাহ; (গুজরাট : মকতবা-ই- 
রহীমিয়্যাহ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), ১/২০৩-২০৪। 


%, আহমদ রূমী, প্রাগুক্ত; পৃ. ১৫৯। 
148 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহচরগণ তাঁর নিকট 
মুশরিকদের ‘যাতে আনওয়াত' নামের কুল গাছের অনুরূপ একটি 
গাছ নির্ধারণ করে দেয়ার আবেদনের হাদীসটি ৯* বর্ণনা পূর্বক 
তিনি বলেন : “লক্ষ্য করুন! যখন (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর সাহাবীদের পক্ষ থেকে) কোনো প্রকার এবাদত 
বা এর নিকট কোনো প্রয়োজন পুরণের কথা জানানো ছাড়াই, 
শুধুমাত্র এতে অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখা এবং এর পার্শ্বে অবস্থান গ্রহণ 
করার উদ্দেশ্যে এ ধরনের গাছকে নির্ধারণ করে দেয়ার আবদার 
করা-ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিতে এ 


% হাদীসটি নিম্নরূপ : আবু ওয়াক্কিদ আল-লায়ছী রাদিয়াল্লাহু আনহ থেকে 
বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর অভিযানের বের 
হলেন, তখন মুশরিকদের একটি গাছের পার্থ দিয়ে অতিক্রম করেন, যাকে 
‘যাতে আনওয়াত" বলা হতো, এর উপর তারা তাদের অস্ত্রশস্ত্র ঝুলিয়ে 
রাখতো। সাহাবীগণ বললেন- হে রাসূল! ওদের ন্যায় আমাদের জন্যেও 
একটি ‘যাতে আনওয়াত' নির্ধারণ করে দিন। সাহাবীদের এ আবেদন শুনে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সুবহানাল্লাহ! তোমাদের এ 
কথাটি মুসা (আ.) এর জাতির কথার মতই হয়ে গেল, তারা বলেছিল- 
মুশরিকদের ইলাহের ন্যায় আমাদের জন্যে একটি ইলাহ বানিয়ে দিন। যার 
হাতের মধ্যে আমার আত্মা তাঁর শপথ করে বলছি- তোমরা অবশ্যই 
তোমাদের অতীতের লোকদের রীতিনীতি অনুসরণ করবে।” দেখুন : আবু 
ঈসা আত- তিরমিযী, প্রাগুক্ত; 8/৪৭৫। কোনো কোনো বর্ণনায় খয়বার 


যুদ্ধের পরিবর্তে হুনায়ন যুদ্ধের কথা বর্ণিত হয়েছে। 
149 


গাছকে ইলাহ বা উপাস্যে পরিণত করার নামান্তর হয়ে গেল, 
তখন সেই সমস্ত লোকদের ব্যাপারে আমরা কী ধারণা করতে 
পারি, যারা কোনো কবর, গাছ ও পাথরের কাছে আগমন করে 
এটাকে সম্মান করে, এর দ্বারা রোগমুক্তি কামনা করে, এর 
উদ্দেশ্যে মানত করে, এ ধারণার বশবর্তী হয়ে যে, এটি তাদের 
মানত গ্রহণ করে । এটিকে তারা হাত দিয়ে স্পর্শ করে, মুখ দ্বারা 
চুম্বন করে, অথচ আল্লাহ তা'আলা 'মাকামে ইব্রাহীমকে' নামাযের 
স্থান হিসেবে নির্ধারণের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা 
সত্তেও সলফগণ তা হাত দ্বারা স্পর্শ করতে নিষেধ করেছেন। 
যেমন আযরক্ী ইমাম কাতাদাহ (রহ.) থেকে বর্ণনা করেন, তিনি 


0০ জা CLS HE ৩০১৪০) 
এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন : 
(৮৮৮৩০৯০৮০৪৩ ৩৪৭ 1১৪ ও DLL ০০৬ ৮৩1) 


“আল্লাহ তা'আলা জনগণকে এ স্থানে নামায পড়তে আদেশ 
করেছেন, তাদেরকে তা স্পর্শ করতে আদেশ করেন নি।”৯ 


৮. অনুবাদ : “তোমরা মাকামে ইব্রাহীমকে নামাযের স্থান বানাও।” আল- 


কুরআন, সুরা : বাক্ধারাহ : ১২৫। 
150 


বাস্তবিক অর্থে যারা কোনো কবর, কবর, গাছ, পাথর, মাটি, 
কূপ ও পুকুর এবং ওলীদের নিদর্শনাদিকে বিভিন্ন রোগমুক্তির 
হাসপাতাল ও বিপদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে, সন্তান লাভ ও 
বিভিন্ন মনস্কামনা পূরণের স্থান বানিয়ে নিয়েছে, তারা যেন 
ওলীদের কবর ও কবরসমূহকে মুশরিকদের 'হুবল' ও “মানাত' 
দেবতার স্থানে বসিয়েছে এবং গাছ, কৃপ, পুকুর ও ওলীদের 
নিদর্শনাদিকে মুশরিকদের ‘যাতে আনওয়াত”, ‘উষ্যা’ ও 'লাত' 
নামের দেবীতে পরিণত করেছে। এসবকে কেন্দ্র করে তারা যা 
কিছু করে এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
সে ভবিষ্যদ্বাণীরই সত্যতা প্রমাণিত হয়েছে, তিনি বলেছিলেন : 


“তোমরা অবশ্যই তোমাদের পূর্বেকার জাতির (মুশরিকদের) 
রীতিনীতির অনুসরণ করবে ।”৯ 


৭. মানব রচিত বিধান ও আইন দ্বারা দেশ শাসন ও বিচার কার্য 
পরিচালনা করা : 


এ পৃথিবীতে মানুষ যদি নিজ থেকে আপনা-আপনি সৃষ্টি হয়ে 


*, আহমদ রূমী, প্রাগুক্ত; পৃ.১৬১। 
*. দেখুন : তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল কদর, বাব নং ১৮, হাদীস নং ২১৮০; 


8৪/৪8৭৫; ইবনে মাজাহ, প্রাগুক্ত; ২/১৩২২; ইবনে আবী শায়বাহ, ৭/৪৭৯। 
151 


থাকতো, তা হলে তারা যেমন খুশী চলতে পারতো । তাদের 
জীবনের যাবতীয় দিক ও বিভাগ শাসন ও পরিচালনা করার জন্য 
নিজেরাই স্বাধীনভাবে আইন ও বিধান রচনা করতে পারতো। 
কিন্তু মানুষ আল্লাহর সৃষ্ট জীব হওয়ায় তাদের এ স্বাধীনতা নেই; 
কেননা, তিনি নিজেই তাদের এ প্রয়োজন পূরণের জন্য 
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এ জন্য দিয়েছেন সর্বকাল ও 
ও তাঁর শেষ নবীর সহীহ সুন্নাহ। এ দু'য়ের মাঝে বর্ণিত যাবতীয় 
বিধি-বিধান মানুষের ব্যক্তি, পরিবার, ধর্মীয়, সামাজিক, 
রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করা বা না করার 
ব্যাপারে আল্লাহ তাদেরকে সৃষ্টিগত স্বাধীনতা দিয়ে থাকলেও 
শরী'আতগত দিক থেকে তা পালন করা বা না করার ব্যাপারে 
তিনি তাদেরকে কোনো স্বাধীনতা দান করেন নি। বরং এ কথা 
বলে দিয়েছেন যে, যারা স্বেচ্ছায় তা তাদের জীবনে বাস্তবায়ন 
করবে বা এ জন্য চেষ্টা করবে, তারা আল্লাহর আইনের কাছে 
আত্মসমর্পণকারী ও তাঁর দাস হিসেবে গণ্য হবে। তারা 
আল্লাহকেই তাদের জীবনের পরিচালনাকারী ও রব হিসেবে 
স্বীকৃতি দানকারী হবে। আর যারা তা করবে না, তারা আল্লাহর 
অবাধ্য হয়ে তাঁর দাসত্বকে অস্বীকারকারী হয়ে নিজেদেরকে 
নিজেদের ইলাহ ও রব হিসেবে স্বীকৃতি দানকারী হবে। কুরআন 


152 


ও হাদীসের দ্বারা এ বিষয়টি অত্যন্ত পরিষ্কার থাকা সত্ত্বেও দেখা 
যায়- আমাদের দেশে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবী 
করেন, তাদের অধিকাংশই তাদের জীবনের সকল ক্ষেত্রে সে 
ওহীর বিধান বাস্তবায়ন করতে রাজি নন। তারা এটাকে 
সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বলে আখ্যায়িত করেন। দেশের 
অধিকাংশ জনগণ ইসলামী রাজনীতির পরিবর্তে পাশ্চাত্য 
রাজনীতির অনুসরণ ও অনুকরণ করার ফলে দেশে যেমন 
ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে না, তেমনি শুধুমাত্র বিবাহ, তালাক, 
উত্তরাধিকার ও পারিবারিক আইন ব্যতীত মানব জীবনের অন্যান্য 
ক্ষেত্রে অহীর যে সব বিধান রয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন 
করা হচ্ছে না। কুরআন ও সহীহ সুন্নাহ যেখানে যাবতীয় আইনের 
মূল উৎস হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা, সেখানে আইন 
প্রয়োগকারী সংস্থা নিজেই আইনের উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশ 
পরিচালনার জন্য সংবিধান রচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়ে 
রেখেছি যে, এ সংবিধানে বর্ণিত বিধানের সাথে অপর কোনো 
বিধানের বিরোধিতা করার কোনো আইনগত অধিকার নেই এবং 
করলে তা অপনিতেই বাতিল বলে গণ্য হবে। যেমন সংবিধানের 
৭ম ধারার দ্বিতীয় অনুচ্ছেদে আমরা এ সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে, 


“This Constitution is, as the solemn expresson of 
the will of the people, the supreme law of the Republic, 


153 


and if any other law 15 inconsistent with this 
Constitution that other law shall, to the extent of the 
inconsistency, be void.” 


এ সিদ্ধান্তের দ্বারা আমরা নিজেদের রচিত সংবিধানের আইন 
ও বিধানকে কুরআন ও সুন্নাহের আইন ও বিধানের উপর মর্যাদা 
দান করেছি । বিচার কার্য অহীর বিধানানুযায়ী পরিচালিত না করে 
তা পাশ্চাত্য বা নিজেদের রচিত বিধানানুযায়ী করছি। এভাবে 
আমরা সৃষ্টি হওয়া সত্ত্বেও নিজেদেরকে সষ্টার আসনে বসিয়ে 
দিয়েছি এবং এ জাতীয় কর্ম করে নিজেদের অজান্তেই 
নিজেদেরকে আল্লাহর রুবুবিয়্যাতে শরীক করে নিয়েছি। এ হেন 
অভিযোগ থেকে কেবল তারাই যুক্তি পেতে পারেন যারা আল্লাহর 
আইন ও বিধানকে কোনো প্রকার অবজ্ঞা না করে সর্বকালে তা 
বাস্তবায়নের যোগ্য বলে মনে করেন, ক্ষমতায় যেতে না পারলে 
ইসলাম বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক যাবতীয় ষড়যন্ত্রের জাল 


*, এর বঙ্গানুবাদ হচ্ছে : জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই 
সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই 
সংবিধানের সহিত অসামঞ্জসপূর্ণ হয়, তাহা হইলে সেই আইনের যতখানি 
অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে। দেখুন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 
সংবিধান; (ডেপুটি কন্ট্রোলার, গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, তেজগাঁও, ঢাকা 


কর্তৃক মুদ্রিত, ১৯৯১ খ্রি), পৃ. ৬। 
154 


ছিন্ন করে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই শান্তিপূর্ণ উপায়ে 
ক্ষমতায় যেয়ে তা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা ও তদবীর 
করেন। কিন্তু যারা শুধু সেমিনার, সেম্মোজিয়াম ও বক্তৃতায় 
দাঁড়িয়ে ইসলামী বিধানের মৌখিকভাবে প্রশংসা করেন এবং 
শুধুমাত্র সমস্যাদির কথা ভেবে তা বাস্তবায়ন করার জন্য কোনো 
প্রকার বাস্তব উদ্যোগ গ্রহণ করা থেকে বিরত থাকেন, তারা 
আল্লাহর রুবুবিয়্যাতে শির্ক করা থেকে বাঁচতে পারলেও কোনো 
অবস্থাতেই তারা কবীরা গুনাহ থেকে মুক্ত হতে পারবেন না 
কেননা, একজন মুসলিম বা একটি মুসলিম রাজনৈতিক দলের 
নেতৃবৃন্দ ও অনুসারীদের ঈমানী দায়িত্ব হচ্ছে- ক্ষমতায় গিয়ে 
আল্লাহর বিধান অনুযায়ী দেশ ও বিচার কার্য পরিচালনার জন্য 
সাধ্যানুযায়ী চেষ্টা করা, যারা তা চায় তাদের সহযোগিতা গ্রহণ 
করা। নিজে চাইবো না বা যারা তা চায় তাদের সহযোগিতাও 
করবো না, এমন মুনাফিকী চরিত্র নিজের আখেরাত সম্পর্কে 
সচেতন কোনো মুসলিমের কশ্বিনকালেও হতে পারে না। 


৮. জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্য জিনকে শিরনী দান: 


জিন-পরী ও দেও-দানবসহ যাবতীয় অনিষ্টকারীদের 
অনিষ্টের হাত থেকে বাঁচার জন্য একজন মুমিনের করণীয় হচ্ছে 
পারতপক্ষে সর্বদা পবিত্র থাকার চেষ্টা করা এবং জিনের আশ্রয় 


155 


আশ্রয় চাওয়া; কেননা যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য 
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে তাঁর একটি বিশেষ 
ধরনের উপাসনা । কিন্তু দেশের গ্রামাঞ্চলের সাধারণ মুসলিমদের 
দেখা যায়, মাছ ধরার জন্য কোনো পুকুর বা বিল সেচ করলে 
সরিয়ে না নেয়, সে জন্য পুকুর বা বিলের পারে শিরনী তৈরী করে 
নিকটস্থ কোনো গাছের নিচে এর কিছু অংশ রেখে দেন এবং এর 
মাধ্যমে পুকুর বা বিলের পার্শ্ববর্তী জিনের সন্তুষ্টি কামনা করেন ও 
তার অনিষ্ট হতে বাঁচার জন্য তার নিকট আশ্রয় প্রার্থনা করেন। এ 
ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মুকাম নামে পরিচিত এমন কিছু 
পুরাতন গাছপালাবিশিষ্ট স্থানও রয়েছে যেখানে জিনের অনিষ্ট 
থেকে বাঁচার জন্য লোকেরা সেখানকার কোনো বড় গাছের নিচে 
হালুয়া ও শিরনী দিয়ে থাকে । এ জাতীয় কর্মের প্রচলন সিলেট 
জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে অধিকহারে রয়েছে। লোকেরা যেন এ 
কর্মের দ্বারা জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে 
আশ্রয় চাওয়ার বদলে জিনের কাছেই আশ্রয় কামনা করে থাকে। 
এ জাতীয় কর্মকে হিন্দু ধর্মের অনুসারীদের মনসা পূজার সাথে 
তুলনা করা যায়, যা তারা মনসা দেবী নামে এক কাল্পনিক দেবীর 


156 


সন্তুষ্টির জন্য উপাসনালয়ের গাছতলায় খাবার রাখার মাধ্যমে করে 
থাকে। 


১০. ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে পাথরের প্রভাবে বিশ্বাস করা : 


আমাদের দেশে গণক ও হস্তরেখাবিদ নামে কিছু পেশাজীবী 
লোক রয়েছেন যারা মানুষের চেহারা বা হাত দেখে তাদের 
ভাগ্যের ভাল-মন্দ বিষয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন। যারা তাদের 
শিকার হয় তাদেরকে ভাগ্য বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্যে 
তারা তাদেরকে বিভিন্ন রকমের পাথর দ্বারা নির্মিত আং 
ব্যবহারের জন্য দিয়ে থাকে । পাথর দাতা ও গ্রহীতা সকলেই এ 
সব পাথরের অলৌকিক প্রভাবে বিশ্বাস করে, যা শর'য়ী দৃষ্টিতে 
আল্লাহর রুবুবিয়্যাতে শির্কের শামিল। উল্লেখ্য যে, মানুষের ভাগ্যে 
মহান আল্লাহ দুর্টি কারণে বিড়ম্বনা বা দুঃখ দিয়ে থাকেন : 

এক. কোনো দুঃখ দুর্দশা দিয়ে তিনি তাদের ঈমান ও ধৈর্যের 
পরীক্ষা করতে চান। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন : 


[oe ৪০] ধ ও ৩০] 5 SHH, 


157 


“আমি অবশ্যই ভয়-ভীতি, ক্ষুধা, জান ও ফসলের ক্ষতি 
সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা করবো ৷” 


দুর্দশা নামিয়ে দেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন : 


[৮ :1)৯541] 


“তোমাদের উপর যে বিপদ পতিত হয়েছে তা তোমাদের 
কর্মদোষের ফলেই হয়েছে।”৯ 


উপযুক্ত দু'টি কারণে ভাগ্যের যে কোনো বিড়ম্বনা আল্লাহর 
ইচ্ছায়ই হয়ে থাকে। এটি কোনো রোগ-ব্যাধি নয় যে কোনো 
ওঁষধ সেবন বা কোনো পাথর ব্যবহারের মাধ্যমে তা ভাল করা 
যাবে। তা ভাল করার একমাত্র পথ হচ্ছে এ দিক সে দিক মুখ না 
করে আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং ধৈর্যের সাথে ভাগ্য 
পরিবর্তনের জন্য বৈধ উপায়ে কর্ম করা। কোনো গণক বা 
হস্তরেখাবিদের কথা যদি কারো ভাগ্যের অতীত অবস্থার সাথে 
মিলেও যায়, তবুও এর দ্বারা কারো আশ্চর্যান্বিত ও প্রতারিত হলে 


*, আল-কুলআন, সূরা বাক্কারাহ : ১৫৫। 


* . আল-কুরআন, সূরা শুরা : ৩০। 
158 


চলবে না; কারণ গণকরা অনেক সময় জিনের সহযোগিতায় 
মানুষের ভাগ্যের অতীত সম্পর্কে কিছু তথ্য জেনে কথা বলে। 
আবার অনেক সময় এরা ও হস্তরেখাবিদরা অভিজ্ঞতার আলোকে 
কথা বলে, যার অনেকটা অনেকের ভাগ্যের বাস্তবতার সাথে মিলে 
যায়। এদের বক্তব্যের অবস্থা যা-ই হোক না কেন, কারো ভাগ্য 
পরিবর্তনে তাদের দেয়া পাথরের কোনই প্রভাব নেই; কেননা তা 
সম্পূর্ণভাবেই আল্লাহ তা'আলার নিয়ন্ত্রণাধীন ব্যাপার। তা পরিবর্তন 
করতে হলে যে বৈধ পন্থা অবলম্বন করলে তা পরিবর্তন হতে 
পারে তা ক'রে পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। 
হিকমতের ভিত্তিতে তিনি যাকে ইচ্ছা তা দ্রুত পরিবর্তন করে 
দেন, আবার যাকে ইচ্ছা বিলম্বে দেন। যারা ভাগ্য পরিবর্তনের 
জন্য অন্যের কাছে চায় বা মৃত ওলিদের শাফা'আতের মাধ্যমে 
তাদের ভাগ্য বদলাতে চায়, তাদের ভাগ্যও তিনিই তাঁর হিকমতের 
ভিত্তিতে পরিবর্তন করেন। এক্ষেত্রে অন্যের বা মধ্যস্থৃতাকারী মৃত 
ওলির কোনই হাত নেই। তবে যারা তাদের ভাগ্য পরিবর্তনের 
ও তাঁর রুবৃবিয়্যাতকে সম্পূর্ণভাবে স্বীকৃতিদানকারী। আর যারা 
অপর কারো কাছে চায় বা কোনো মৃত ওলিদের মধ্যস্থতা 
অবলম্বন করে, তারা হলো অন্যের উপাসনাকারী ও অন্যের 


রুবৃবয়্যাতের স্বীকৃতিদানকারী। 


159 


১১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেটে বাঁধা পাথরের 
দ্বারা উপকারে বিশ্বাস : 


হাদীস এবং ইতিহাস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় ক্ষুধা 
নিবারণের জন্য পেটে পাথর বেধেছিলেন।১০” প্রয়োজন শেষে এ 
পাথর দু্টিকে তিনি কোথায় ফেলে দিয়েছিলেন, তাঁর কোনো 
সাহাবী তা সংরক্ষণ করেছিলেন কি না, এ সবের কোনো বর্ণনা 
কোনো হাদীস অথবা ইতিহাস কিংবা কোনো সীরাত গ্রন্থেও 
পাওয়া যায় না। অনুরূপভাবে আবু জেহেল একটি বড় পাথর দিয়ে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথায় আঘাত করে 
তাঁকে হত্যা করতে চেয়েছিল বলেও ইতিহাসের কিতাবাদিতে 
প্রমাণ পাওয়া যায়।১+ তবে আবু জেহেলের হাতে এ পাথর তখন 
কালিমা পাঠ করেছিল কি না এবং আবু জেহেল তা ফেলে দেয়ার 
পর কেউ তা সংরক্ষণ করেছিল কি না, এ সবেরও কোনো বর্ণনা 


19. আবু ত্বালহা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, আমরা রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ক্ষুধার কথা জানালাম। আমরা পেটের 
কাপড় সরিয়ে একটি করে পাথর দেখালাম। তখন তিনি কাপড় সরিয়ে 
দু'টি পাথর দেখালেন। দেখুন : সফিয়্ুর রহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; 
পৃ.৩০৪; ওয়ালী উদ্দিন, আল-খতীব, প্রাগুক্ত; ২/৪৪৮। 


19. সফিয়্যুর রহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৯৯। 
160 


কোনো কিতাবে পাওয়া যায় না। কেউ তা সংরক্ষণ করে থাকলেও 
যে পাথরটি আবু জেহেল একটি ঘৃণিত উদ্দেশ্যে তার হাতে 
নিয়েছিল, সে পাথর কোনো অবস্থাতেই কোনো মুবারক পাথর 
হতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, ভারতের 
পশ্চিমবঙ্গে হক্কানী আঞ্জুমান নামে আজানগাছী পীরের একটি 
দরবার রয়েছে। সে দরবারে রয়েছে দুর্টি পাথর ৷ কুষ্টিয়া জেলার 
একটি মসজিদ রয়েছে। সে মসজিদের দেয়ালে উক্ত দরবারের 
একটি প্রচারপত্র ঝুলানো রয়েছে। তাতে এ পাথর দুটির পরিচয় 
সম্পর্কে বলা হয়েছে : 


‘এ পাথর দু'টির একটি হচ্ছে আবু জেহেলের হাতে কালিমা 
পাঠকারী পাথর। আর অপরটি হচ্ছে সেই পাথর যা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় তাঁর পেট 
মোবারকে বেঁধেছিলেন। এ পাথর দু'টি পীর পরম্পরায় মক্কা 
শরীফের দ্বীন মুহাম্মদ নামের এক মুআল্লিমের কাছে সংরক্ষিত 
ছিল। তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে তা আজানগাছী পীরকে দান 
করেছিলেন । 


আমাদের দেশেও এ পীরের ভক্তবৃন্দ রয়েছেন। তারা ঢাকাস্থ 
হাইকোর্টের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত শাহবাগ শাহী মসজিদে 


161 


এবং বায়তুল মুকাররম মসজিদে প্রতি সপ্তাহের মঙ্গলবারে 
একত্রিত হন বলে এ প্রচার পত্রে লিখিত রয়েছে। এ পাথর দুটি 
সংরক্ষিত হওয়ার এঁতিহাসিক কোনো ভিত্তি না থাকা সত্বেও 
আজানগাছী পীর সাহেব এদুম্টি পাথরকে সে মু'আল্লিমের হাত 
থেকে মহা মুল্যবান পাথর হিসেবে গ্রহণ করেন এবং কলিকাতার 
হক্কানী আঞ্জুমানে রেখে এর জন্য যিয়ারতের একটি বেদ'আত 
জারী করেন। তিনি এ দু'টি পাথরকে বিভিন্ন মারাত্মক রোগ থেকে 
মুক্তি, বিপদাপদ দূরীকরণ ও রূহানী শক্তি বৃদ্ধির ক্ষেত্রে মহা 
উপকারী বলে ঘোষণা দেন। বাজার থেকে লবঙ্গ ক্রয় করে এ 
পাথর দু'টির সাথে মিলিয়ে রাখলে এ লবঙ্গের মধ্যে পাথর দুটি 
অস্বাভাবিক প্রভাব বিস্তার করে বলে তিনি ও তার ভক্তরা বিশ্বাস 
করতেন এবং এখনও এ বিশ্বাস করা হয়। বিভিন্ন উদ্দেশ্যে 
আল্লাহর নাম নিয়ে এ লবঙ্গে ঘাণ নিলে উপকার পাওয়া যায় 
বলেও তারা বিশ্বাস করেন। এভাবে তিনি ও তার ভক্তরা এ 
পাথর দুটিকে আরবের মুশরিকদের ‘যাতে আনওয়াতের' সমতুল্য 
করে নিয়েছেন। লবঙ্গে ঘ্রাণ নেওয়ার সময় আল্লাহর নাম নিয়ে 
থাকলেও পাথর দু'টির ব্যাপারে তা অলৌকিকভাবে উপকারী হওয়া 
এবং লবঙ্গে অস্বাভাবিকভাবে এর প্রভাব বিস্তার করার ধারণা 
পোষণ করার ফলে তারা শির্কে আকবার বা শির্কে আসগারে 
পতিত হচ্ছেন; কেননা, কোনো বস্তুর ব্যাপারে এ ধরনের উপকারী 


162 


প্রভাব বিস্তারকারী হওয়ার ধারণা করা আল্লাহর রুবৃবিয়্যাতে শির্ক 
করার শামিল। 


১২. নিন্নজগতের উপর উধ্্বজগতের তারকারাজির প্রভাবে বিশ্বাস 
করা: 


প্রথম অধ্যায়ে জ্ঞানগত শির্কের আলোচনা প্রসঙ্গে আমরা তা 
আলোচনা করেছি। এখানে যে কথাটি বলতে চাই তা হলো- নিম্ন 
জগতের উপর উধ্বজগতের তারকা ও গ্রহের প্রভাবের এ ধরনের 
বিশ্বাস যে শুধু জ্যোতির্বিদ ও সাধারণ মানুষের মধ্যেই রয়েছে তা 
নয়, অনেক পীর ও দরবেশগণের মাঝেও এ-জাতীয় বিশ্বাস 
রয়েছে। উদাহরণস্বরূপ চরমোনাই এর প্রথম পীর জনাব সৈয়দ 
মোহাম্মদ এছহাক (রহ.)-এর কথাই বলা যায়। তিনি মুরীদের 
প্রতি পীরের দৃষ্টির প্রভাবের কথা প্রমাণ করা প্রসঙ্গে বলেন : 


“প্রত্যেকটি জমীনের ক্ষমতা আছে স্বর্ণ পয়দা করার, কিন্তু এ 
জমীনেই স্বর্ণ পয়দা হইবে যেই জমীনের প্রতি এ তারকার দৃষ্টি 
পড়িয়াছে, যেই তারকার দৃষ্টিতে স্বর্ণ পয়দা হয়।”১২ 


192, সৈয়দ মোহাম্মদ এছহাক, ভেদে মা'রেফত; (ঢাকা : আল-এছহাক 


প্রকাশনী, সংশোধিত সংস্করণ, ১৪০২ বাংলা), পৃ. ৪৪। 
163 


পীর সাহেবের উক্ত কথার দ্বারা সহজেই প্রমাণিত হয় যে, 
কোনো একটি তারকার প্রভাবে জমীনে স্বর্ণ সৃষ্টি হয় বলে তিনি 
বিশ্বাস করেন। অথচ এ বিষয়টি কোনোভাবেই শরী'আত স্বীকৃত 
নয়। যার প্রমাণ আমরা জ্ঞানগত শির্কের আলোচনা প্রসঙ্গে 
ইতোপূর্বে দিয়ে এসেছি। যারা এ জাতীয় বিশ্বাস পোষণ করে, 
তাদের ব্যাপারে ড. বরীকান বলেন : 


“কেউ যদি মনে করে যে তারকা নিজেই কিছু পরিবর্তন করে বা 
যে, তা আল্লাহর অনুমতি সাপেক্ষে কোনো কিছুতে প্রভাব বিস্তার 
করে, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তি মুশরিক হয়ে যাবে এবং তার এ 
জাতীয় ধারণা শির্কে আকবার হিসেবে গণ্য হবে। আর যদি মনে 
করে যে, তারকার উদয় বা অস্ত ইত্যাদির সাথে পৃথিবীতে বিভিন্ন 
ঘটনা প্রবাহ হয়ে থাকে, তা হলে তার এ শির্কটি শির্কে আসগার 
হিসেবে গণ্য হবে, যা পূর্ণ তাওহীদের পরিপন্থী। শির্কে আসগর 
হিসেবে গণ্য হবে এ কারণে যে, তারকারাজি যে নিম্ন জগতের 
উপর প্রভাব বিস্তার করে, এ-কথাটি শরী'আত দ্বারা স্বীকৃত নয়। 
অতএব তারকার ব্যাপারে এ ধরনের কথা বলা আল্লাহর উপর না 
জেনে কথা বলার শামিল ।”১০৩ 


19. ডু, ইব্রাহীম আল-বরীকান, প্রাগুক্ত; পৃ. ১৪৬। 
164 


মানুষের উপর কোনো গ্রহের প্রভাব থাকা মিথ্যা হওয়ার বাস্তব 
প্রমাণ : 


২০০৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 
তিনজন। তন্মধ্যে প্রবল প্রতিদ্বন্দিতা হয় জর্জ ডব্লিউ বুশ আর 
চেলেঞ্জার জন কেরির মধ্যে। সকল মানুষেরই ধারণা ছিল এ 
নির্বাচনে জন কেরিই জয়ী হবেন। এ অবস্থা দৃশ্যে ভারতীয় 
জ্যোতিষীরাও বিশ্বজনমতের সাথে সুর মিলিয়ে এ কথাই 
বলেছিলেন। এ প্রসঙ্গে দিল্লীর এষ্ট্রোলজি ষ্টাডি এণ্ড রিসার্চ 
ইন্সটিটিউটের প্রধান জ্যোতিষী শাস্ত্র লেখক লক্ষণ দাস মদন 
জানান: 


“মাস খানেক ধরে যুক্তরাষ্ট্রের জনগণের মতামত জরিপে 
প্রেসিডেন্ট বুশ ও তার প্রতিদ্বন্দধী জন কেরির পক্ষে সমর্থন প্রায় 
কাঁধে কাঁধ সমান রেখে চলছে। কিন্তু গ্রহরাশির পর্যবেক্ষণে দেখা 
যায় যে, বুশ পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসতে 
পারবেন না। অন্যদিকে জন কেরির রাশিফল বিশ্লেষণে দেখা যায় 
যে শনি গ্রহ বর্তমানে চাঁদ থেকে সরে তৃতীয় কক্ষে অবস্থান 
করছে যা তার জন্য সর্বাধিক অনুকূলে। তিনি আরো বলেন, 
কেরির উপর প্রভাব বিস্তারকারী বুধ ও মঙ্গলগ্রহ যথাক্রমে পঞ্চম 
এবং তৃতীয় অক্ষ থেকে সাফল্যজনকভাবে পারস্পরিক অবস্থান 


165 


পরিবর্তন করেছে। এটা মার্কিন নির্বাচনের প্রতিদ্বন্দিতায় ক্ষমতা 
পরিবর্তনের প্রতি ইঙ্গিতবহ। এতে উপলব্ধি হচ্ছে জন কেরি হবেন 
আগামী মার্কিন প্রেসিডেন্ট ১৪ 


এই হচ্ছে একজন বিশিষ্ট জ্যোতিষীর মার্কিন নির্বাচন 
সম্পর্কে ভবিষ্যদ্বাণী । কিন্তু বাস্তবে দেখা গেল তার এ ভবিষ্যদ্বাণী 
সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনে জন কেরির পরিবর্তে বুশই পুনরায় বিপুল 
ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন। এতে প্রমাণিত হয়ে গেল যে, 
মানুষের উপর গ্রহের প্রভাব থাকার ব্যাপারে জ্যোতিষীরা 
আবহমান কাল থেকে যা বলে আসছে তা সম্পূর্ণ মিথ্যা। 


উপাসনাগত শির্ক 


আমরা প্রথম অধ্যায়ে একথা আলোচনা করে দেখিয়েছি যে, 
আরবের মুশরিকরা মহান আল্লাহকে এ মহাজগতের সৃষ্টিকর্তা, 
জীবিকা দানকারী, জীবন ও মৃত্যুদাতা এবং পরিচালক বলে 
স্বীকৃতি দিত। এ স্বীকৃতির পাশাপাশি তারা বিভিন্নভাবে আল্লাহর 
উপাসনাও করতো । সে-জন্য তারা নিজেদেরকে দ্বীনে ইব্রাহীমের 
অনুসারী বলেও দাবী করতো। তবে সৃষ্টি, রেযেক, জীবন ও মৃত্যুর 
ব্যাপারে তারা যেভাবে আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল, উপাসনার 


৬. দেখুন : দৈনিক ইনকিলাব, ৩০ অক্টোবর, শনিবার, ২০০৪ খ্রি., পৃ.৬। 
166 


ক্ষেত্রে তারা সেরকম বিশ্বাসী ছিল না। তারা বাহ্যিক কিছু 
উপাসনাদি বিশেষভাবে আল্লাহর জন্যে করলেও শয়তানের 
আল্লাহর সাথে অতীতের কিছু ওলিদের নামে নির্মিত মুর্তি এবং 
ফেরেশতাদের উদ্দেশ্য করে নির্মিত কিছু গাছ ও পাথরের প্রতিমা 
ও দেবীদেরকে শরীক করে নিয়েছিল। আমাদের দেশের 
মুসলিমদের আউলিয়া কেন্দ্রিক যে বিশ্বাস ও তাঁদের কবর 
কেন্দ্রিক যে সব কর্ম রয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় যে, 
তাদের অনেকেই আল্লাহর উপাসনায় ওলিগণ কে শরীক করে 
নিয়েছেন। এমনকি ক্ষেত্র বিশেষে তারা আরবের মুশরিকদেরকেও 
অতিক্রম করে গেছেন। নিম্নে তাদের কতিপয় শিকী কর্মের 
উদাহরণ বর্ণিত হলো : 


১. আল্লাহ তা'আলার নামের যিকরের সাথে বা এককভাবে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের যিকর করা : 


এ কথা সর্বজন বিদিত যে, ইয়া আল্লাহ, ইয়া রহমানু '% 
ইত্যাদি বলে মুখে জপ করাকে আল্লাহর যিকির ও তাঁর উপাসনা 


1» যদিও শুধু আল্লাহ বা শুধু রাহমান অথবা শুধু রাহীম নামের যিকির কুরআন 
ও হাদীস দ্বারা সমর্থিত নয়। অবশ্যই সাথে থাকতে হবে কি জন্য তাঁকে 


ডাকা হচ্ছে সেটার উল্লেখ । [সম্পাদক] 
167 


বলা হয়। এ জাতীয় যিকির কেবল তাঁর নাম ও গুণাবলী ব্যতীত 
অপর কারো নাম নিয়ে করা শির্কের অন্তর্গত। কিন্তু আমাদের 
পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ভালবাসার 
আতিশয্যে ‘ইয়া রাহমাতুল্লিল আলামীন’ বলে তাঁর নামেও যিকির 
করতে দেখা যায়। অনেককে আবার ‘ইয়া রাসূলাল্লাহ’ বা ‘নূরে 
রাসূল নূরে খোদা’ বলেও যিকির করতে দেখা যায়। এ জাতীয় 
মুহাম্মদ আলী দরবেশের ভক্তদের মধ্যে রয়েছে। অনুরূপভাবে 
‘হক বাবা হক বাবা’ বলেও কোনো কোনো কবরের ভক্তদেরকে 
তাদের পীর সাহেবের নামে জিকির করার প্রচলন রয়েছে। 


২. কবরমুখী হয়ে বা কবরের পার্শ্বে নামায আদায় করা : 


আল্লাহর উপাসনাকে শির্কমুক্ত রাখার জন্য কবরমুখী হয়ে বা 
কবরের পার্শ্বে নামা আদায় করা থেকে নিষেধ করে দিয়ে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


(25) dl 191 2) 


168 


“তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে 
নী ।”১০৬ 


যদি কেউ তা করে তবে তার এ সালাত দ্বারা আল্লাহর 
তা'খীম আদায় না হয়ে কবরবাসীরই তা‘যীম প্রকাশিত হয়ে 
থাকবে। কিন্তু তা সত্তেও কোনো কোনো কবরের ভক্তদের মধ্যে 
এমনটি করার প্রচলন রয়েছে। উদাহরণস্বরূপ শরীয়তপুর জেলার 
শুরেশ্বর কবরের ভক্তদের কথাই বলা যায়। তাদের অনেকেই 
তাদের পীরের কবরকে ক্নিবলার মত গণ্য করে সে দিকে মুখ 
করে সালাত আদায় করে থাকে । কবরের পার্শ্বে কবরের তা'যীম 
করার উদ্দেশ্য ছাড়া সালাত আদায় করা হারাম, শির্ক নয়। তবে 
কেউ যদি কবরের তা'খীম করার উদ্দেশ্যে এর পার্শ্বে সালাত 
আদায় করে, তা হলে শির্ক হিসাবে গণ্য হবে। মুল্লা আলী কারী 


ball ৮২০) ৮৯৩৭] 9750 ২৮০৮ ballin ৩৪ 93 
“এ তা'খীম যদি কবর ও কবরস্থ ব্যক্তির জন্যে হয়ে থাকে, 


তা হলে তা"যীমকারী কাফের হয়ে যাবে।” ৯০৭ 


1. মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, ২/৬৬৮/নাসাঈ, প্রাগুক্ত; ২/৬২; 


আহমদ, প্রাগুক্ত; ৪/১৩৫। 
169 


৩. দ্রুত দো'আ কবুল হওয়ার আশায় মুরশিদ বা পীরের 
বৈঠকখানার দিকে মুখ করে দো'আ করা : 


মহান আল্লাহ বলেন: 
[১০ 3500 এ9 25 97 ৩) 


“তোমরা যেদিকেই মুখ ফিরাওনা কেন সে দিকেই আল্লাহর 
দিক রয়েছে” ১০৮ 


এ আয়াতের ভিত্তিতে যে কোনো দিকে মুখ করে আল্লাহকে 
ডাকা যেতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহর দিকে মুখ না করে 
দ্রুত দো'আ কবুলের জন্য তার মুরশিদ বা পীরের বৈঠকখানার 
দিকে মুখ করে, তা হলে এ উপাসনা আল্লাহর জন্য না হয়ে তার 
মুরশিদ বা পীরের জন্যেই হবে। এ জাতীয় কর্মের প্রচলন 
ফরিদপুর জেলার আটরশির বিশ্বজাকির মঞ্জিলের ভক্তদের মাঝে 
রয়েছে। অথচ আল্লাহর নিকট কিছু চাইতে হলে সরাসরি তা 
তাঁরই কাছে চাওয়ার নির্দেশ করে তিনি বলেছেন : 


1. মুল্লা আলী ক্বারী আল-হানাফী, আল-মিরক্কাত ফী শরহিল মিশকাত; 
২/৩৭২। 


** আল-কুরআন, সুরা বাকারাঃ :১১৫। 
170 


[১:3৬] 4 ৫ ৩৭ 39৫১ 


দেব” ।১৯ আমরা যদি আল্লাহ- মুখী হয়ে তাঁর কাছে সরাসরি না 
চেয়ে অপর কোনো মৃত মানুষের মাধ্যমে তাঁর কাছে কিছু চাই, তা 
হলে এ চাওয়া আল্লাহর কাছে না হয়ে মধ্যস্থ সে ব্যক্তির কাছেই 
চাওয়া হিসেবে গণ্য হবে। কেননা; এ জাতীয় চাওয়া আল্লাহর 
নিকট সরাসরি চাওয়ার উপাসনায় তাঁর সাথে মধ্যস্থ ব্যক্তিকে 
শরীক করে নেয়া হিসেবে গণ্য হয়ে থাকে। আর এ জাতীয় 
উপাসনার ব্যাপারে হাদীসে কুদসীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


ED 51 ৬০৩৩ এ 2 BSF EAE ৩০ ও IAG ১৩০ ৬৮৪ ৬০) 


14575 


1”. আল-কুরআন, সূরা গাফির : ৬০। 
171 


“যে ব্যক্তি কোনো কাজে আমার সাথে অপর কাউকে শরীক 
করে, আমি তাকে ও তার কর্মকে ছেড়ে দেই এবং এ কাজে যাকে 
সে শরীক করেছে, তাকেই সে কাজটি দিয়ে দেই ৷” 


৪. ওলীদের নিকট কিছু কামনা করা : 


মানুষের জীবনে এমন অনেক প্রয়োজন রয়েছে যা একমাত্র 
আল্লাহ তা'আলা ব্যতীত অপর কেউ পূরণ করতে পারে না। সে 
সব প্রয়োজনের মধ্যে রয়েছে : সন্তান দান, রোগ মুক্তি, ব্যবসায় 
উন্নতি ইত্যাদি। এ জাতীয় বিষয় প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ও 
উপযুক্ত কর্ম ক'রে তা আল্লাহ তা'আলার কাছেই কামনা করতে 
হয়। কিন্তু অনেক কবর যিয়ারতকারী এ জাতীয় বিষয়াদিও 
অলিগণের নিকট কামনা করে থাকেন, যা সুস্পষ্ট শির্ক। 


৫. ওলীদেরকে সাহয্যের জন্য আহ্বান করা : 


বলা হয় ইস্তেআনাহ (5১৯), আর বিপদমুহূর্তে সাহায্যের জন্য 
কাউকে আহ্বান করাকে বলা হয় 'ইস্তেগাছাহ' (৬০), এ উভয় 


10 মুসলিম, প্রাগুক্ত; কিতাবুষ যুহদ, বাব নং: ৫, হাদীস নং ২৯৮৫; ৪/২২৮৯; 


আহমদ, প্রাগুক্ত; ২/২০১। 
172 


অবস্থায় সাহায্যের জন্য কেবল সে মানুষকেই আহ্বান করা যেতে 
পারে যিনি জীবিত এবং উপস্থিত। কোনো অনুপস্থিত বা মৃত 
মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের নিকট সাহায্য চেয়ে 
আহ্বান করা যায় না; যদি কেউ তা করে, তবে ধরে নিতে হবে 
যে, সে তাদের প্রতি গায়েব সম্পর্কে জানার ধারণা পোষণ করে 
এবং আল্লাহর ন্যায় অলৌকিকভাবে তারা মানুষের সাহায্য করতে 
পারেন বলেও বিশ্বাস করে, যা সুস্পষ্ট শির্ক। আমাদের দেশের 
সাধারণ লোকেরা ওলীদেরকে উপযুক্ত দুই ধারণার ভিত্তিতেই ‘ইয়া 
থেকে তাঁদেরকে সাহায্যের জন্য আহ্বান করে থাকেন! । 


৬. ওলীদের কবরের পার্শ্বে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা : 


নামায হচ্ছে আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের সুবর্ণ সুযোগ 
ও মুনাজাত। এর মাধ্যমে বান্দা যেমন আল্লাহর তা'খীম প্রকাশ 


1 সুতরাং দেখা গেল যে, এ ধরনের আহ্বান ও সাহায্যপ্রার্থনা দুর্দিক থেকে 
শির্ক। এক. সে মনে করছে যে এ ব্যক্তি তার আহ্বান সম্পর্কে দূরে 
থেকেও জানছে, যা ইলমে গায়েবের জ্ঞানের অংশ, আবার ধারণা করছে যে 
এমন সময়ে সে সাহায্য করতে সক্ষম, যা আল্লাহর পূর্ণাঙ্গ শক্তির সাথে 
শরীক করা। এ দুটোই শির্ক ফির রবুবিয়্যাহ। আর সে যে আল্লাহ ব্যতীত 


অন্যদের আহ্বান করছে সেটা উলুহিয়্যতে শির্ক । [সম্পাদক] 
173 


করে, তেমনি অত্যন্ত সংগোপনে আল্লার কাছে তার মনের 
আকুতি, মিনতি ও প্রয়োজনের কথা প্রকাশ করে। এ জন্য 
প্রয়োজন হয় বিনয় ও একাগ্রতার। সে জন্য আল্লাহ তা'আলা 
নামাযে তাঁর সম্মুখে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াবার নির্দেশ করে 
বলেছেন : 


[CYA 540 ক 3536 4 12555} 


করার সময় তাঁর সামনে) অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াও ।”১২ কেউ 
নামায আদায় করার উদ্দেশ্যে বিনয়ের সাথে কেবলামুখী হয়ে 
দাঁড়ালে বাহ্যিক দৃষ্টিতে তা উপাসনার মত দেখালেও প্রকৃত অর্থে 
তা নামায হিসেবে তখনই গণ্য হবে যখন এর সাথে ভালবাসা ও 
এখলাসের সংমিশ্রণ হবে। নামাযে দাঁড়িয়ে একজন নামায 
আদায়কারী এভাবে আল্লাহর সম্মান ও তা"খীম প্রকাশ করে 
থাকে। মানুষের পক্ষে এ ধরনের তা'যীম প্রকাশ একমাত্র আল্লাহ 
ব্যতীত আর কারো জন্যে করা শির্ক। কিন্তু অনেক পীর ও 
আউলিয়া ভক্তদের দেখা যায় তারা নিজ পীর ও ওলিদের তা‘যীম 
করার জন্য তাঁদের পীরের সামনে বা ওলিদের কবরে অনুরূপ 


"? আল-কুরআন, সূরা বাক্কারাহ : ২৩৮। 
174 


বিনয় প্রকাশের মাধ্যমে তাঁদের তা'খীম করে থাকেন। সাথে সাথে 
কবরস্থ ওলিদের নিকট তাদের প্রয়োজনের কথাও অত্যন্ত বিনয়ের 
সাথে পেশ করে থাকেন যা সম্পূর্ণ শির্ক। 


৭. আল্লাহর ইবাদতের জন্য কবরের পার্শ্বে ই'তেকাফ বা অবস্থান 
করা 


ইতিকাফ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কোনো উদ্দেশ্যে 
কোথাও অবস্থান গ্রহণ করা। শর'য়ী পরিভাষায় আল্লাহর 
উপাসনার উদ্দেশ্যে দশ দিন বা এর কম-বেশী সময়ের জন্য 
কোনো মসজিদে অবস্থান গ্রহণ করাকে ই“তিকাফ বলা হয়। এটি 
আল্লাহর একটি বিশেষ ধরনের উপাসনা। যা মসজিদেই কেবল 
করা সম্ভব। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন : 


[EL 4 EI ওঠ 95) GS 5455 ৯ 
“তুমি আমার গৃহ (মাসজিদুল হারাম)-কে ত্বাওয়াফকারী, অবস্থান 


তথা ই'তিকাফকারী, রূকু ও সেজদাকারীদের জন্য পবিত্র 
রাখ ।”৮১১৩ 


আল-কুরআন, সূরা বাকারাহ : ১২৫। 
175 


কোনো কবর বা দরবার যেহেতু মসজিদ নয়, সুতরাং আল্লাহর 
উপাসনার জন্য সেখানে অবস্থান গ্রহণ করা জায়েয নয়। কেউ 
ইচ্ছাকৃতভাবে এমনটি করলে তা বেদ'আতী কর্ম হিসেবে গণ্য 
হবে। কেউ যদি কোনো কবরে অবস্থানের দ্বারা কবরস্থ ওলির 
দৃষ্টি আকর্ষণ করে তাঁর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চায়, তা 
হলে তার এ অবস্থান শিকী কর্ম হিসেবে গণ্য হবে; কেননা যুগে 
যুগে মুশরিকরা তাদের দেবতাদের পর্শ্বে এ জাতীয় উদ্দেশ্যেই 
অবস্থান গ্রহণ করতো ।১* এর প্রমাণ আমরা প্রথম অধ্যায়ে দিয়ে 
এসেছি। তাওহীদকে যথাযথভাবে অনুধাবন করে থাকলে কোনো 
মুমিনের পক্ষে এ ধরনের কর্ম করা কখনও সম্ভব হতে পারে না। 
তবে আমাদের দেশের অনেক মুসলিমকে এ-ধরনের কর্ম করতে 


1, ইব্রাহীম আলাইহিস সালাম তাঁর জাতির মুশরিকদের লক্ষ্য করে বলেন, 
[০৬১৭ ৩১৪৩ TG HAs Ly 
“এ মূর্তিগ্ুলো কি যে তোমরা এর পর্শ্বে অবস্থান গ্রহণ করছো।” সূরা ত্বা-হা : 
৯১। মুসা আলাইহিস সালাম-এর জাতির মুশরিকরা গরু পূজা করা 
উপলক্ষ্যে বলেছিল : 
“মূসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা এর পর্শ্বে অবস্থান 


করেই যাব।” সূরা আম্বিয়া : ৫২। 
176 


দেখা যায়। শাহজালাল (রহ.) বা হাইকোর্টে অবস্থিত শরফুদ্দিন 
চিন্তি বেহেশতী (রহ.)-এর কবরে গেলে অসংখ্য লোককে এ 
জাতীয় কর্ম করতে দেখা যায়। এমনকি কোনো কোনো কবরে 
যিয়ারতের সময় কিভাবে, কতদূরে বসতে হবে, তাও বোর্ডে 
লিখিত দেখতে পাওয়া যায়। 


৮. কবরের চার পার্শ্বে প্রদক্ষিণ করা : 


আল্লাহ তা'আলা আমাদেরকে হজ্জ এবং “উমরা পালনের 
সময় ছাড়াও বছরের অন্যান্য সময়েও কেবলমাত্র মসজিদুল 
হারামের চার পার্খে ত্বওয়াফ বা প্রদক্ষিণ করার অনুমতি 
দিয়েছেন। এ কাজটি তাঁর সম্মান ও তাখীম প্রকাশের একটি 
বিশেষ মাধ্যম হিসেবে গ্রহণ করে বলেছেন : 


[৫৭:04] (GEA A 5%; ৯ 


“তোমরা সম্মানিত গৃহ অর্থাৎ কা'বা শরীফের চার পার্শ্বে ত্বওয়াফ 
কর 1৮৯১৫ 


: আল-কুরআন, সূরা হজ্জ : ২৯। 
177 


ত্ওয়াফের এ উপাসনাটি কাবা শরীফের সাথে সংশ্লিষ্ট 
হওয়ার ফলে তা কোনো কবরে করা বৈধ হওয়া তো দূরের কথা, 
অপর কোনো মসজিদের চার পাশে করারও কোনো অনুমতি 
নেই। কেউ যদি আল্লাহর উপাসনার উদ্দেশ্যে তা কোনো মসজিদে 
করে তবে তা বেদ'আত হিসেবে গণ্য হবে। আর যদি কোনো 
ওলির কবরে করে, তবে তা শিকী কর্ম হিসেবে গণ্য হবে। 
আমাদের দেশের সাধারণ মানুষদেরকে বিভিন্ন সময়ে ওলীদের 
কবরে এ ধরনের কর্ম করতে দেখা যায়। বিশেষ করে তথাকথিত 
শবে বরাতের সময় হাইকোর্ট কবরে এ ধরনের কর্ম অত্যন্ত বেশী 
হয়ে থাকে। 


৯. কবরকে সামনে রেখে রুকু ও সেজদা করা: 


রূকু ও সেজদার মাধ্যমে আমাদের ভক্তি ও সম্মান লাভের 
একক অধিকারী হলেন মহান আল্লাহ। মানুষ কোনো মানুষকে 
এভাবে সম্মান করলে এটি একটি প্রত্যক্ষ শিকী কর্ম হিসেবে গণ্য 
হবে। অনুসরণীয় ব্যক্তিবর্গের সম্মানের শর'য়ী পন্থা হচ্ছে-তাঁদের 
আগমনের সংবাদ পেলে তাঁদেরকে এগিয়ে নিয়ে আসা, বা 
আসতে দেখলে এগিয়ে যেয়ে সালাম, মুসাফাহা ও আলিঙ্গন করা, 


কপালে ও হাতে চুমু দেওয়া। সাধ্যানুযায়ী আদর ও আপ্যায়ন 
178 


করা । তাঁদের বিদায়ের সময় তাঁদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ও 
সম্মানের সাথে বিদায় করা। কিন্তু ওলি ও পীরদের ভক্তগণ 
মানুষকে সম্মান প্রদর্শনের এ বৈধ পন্থা অতিক্রম করে অলিগণের 
কবরে সেজদা করে থাকেন এবং পীরদের সন্তুষ্টি অর্জনের জন্য 
ওলি ও পীরদের মন জয় করাই হলো প্রকৃত কাজ। তা করতে 
পারলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে! এ উদ্দেশ্যেই 
দেওয়ানবাগের পীরকে তার ভক্তরা সেজদা করে থাকে। 


১০. কবর, মাযার, দরবার ও মুকামে মানত করা: 


অসুখ-বিসুখ নিবারণ, কিছু প্রাপ্তি বা পার্থিব যে কোনো 
করাকে মানত বলা হয়। এর দ্বারা আল্লাহর সম্মান প্রদর্শিত হয় 
বিধায়, তা আল্লাহর একটি বিশেষ উপাসনা। মানতের মাধ্যমে 
মূলত নির্দিষ্ট কোনো ব্যাপারে তড়িৎ গতিতে আল্লাহর রহমত ও 
করুণা প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করা হয়। সে জন্য তা একনিষ্টভাবে 
আল্লাহর উদ্দেশ্যে হওয়ার জন্য পূর্বশর্ত হচ্ছে- যে স্থানে তা প্রদান 
করা হবে সে স্থানটি অবশ্যই যাবতীয় ধরনের শিকী কর্মকাণ্ড 


179 


থেকে এবং তা মুশরিকদের বার্ষিক মেলা, ঈদ বা ওরস পালন 
করা থেকে পবিত্র হতে হবে ।.”** 


মানত দেওয়ার উপযুক্ত স্থান হচ্ছে- মসজিদ, মাদ্রারাসা, 
অসহায় এতীম, বিধবা, ফকীর, মিসকীন, অভাবী ও সমাজ 
কল্যাণমূলক খেদমতের স্থানসমূহ ওলিদের কবরে তিনটি কারণে 
কোনো মানত দেয়া বৈধ নয় : 


প্রথমত : 


মানতের উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত আল্লাহর রহমত 
কামনা করা । মানতের উদ্দেশ্য যদি তা-ই হয়, তা হলে তা যেমন 
হতে হবে সরাসরি আল্লাহর কাছে, তেমনি তা হতে হবে এমন 
এক স্থানে যেখানে কেবল আল্লাহ ব্যতীত তাঁর কোনো সৃষ্টির কাছে 
কিছু কামনা করা হয় না। যারা ওলিদের কবরে মানত করে তারা 
সংশ্লিষ্ট উদ্দেশ্যটি হয় সরাসরি ওলিদের নিকটেই কামনা করে 
অথবা তাঁদের মাধ্যমে আল্লাহর কাছে কামনা করে । যদি তাঁদের 
কাছে চেয়ে থাকে তা হলে তারা প্রকাশ্যই শির্ক করে। আর যদি 
তাঁদের মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে থাকে, তা হলে তারা 


115. এ সম্পর্কে দাহহাক রহ. থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, যা প্রথম 


অধ্যায়ে মানত সম্পর্কিত আলোচনায় বর্ণিত হয়েছে। 
180 


আল্লাহকে এই বলে অভিযুক্ত করে যে, তিনি তাঁর সাধারণ 
বান্দাদের অভাব ও অভিযোগের কথা অপর কোনো মাধ্যম ব্যতীত 
গ্রহণ করতে চান না। অথচ আল্লাহ তা'আলা এ-জাতীয় অভিযোগ 
থেকে সম্পূর্ণ মুক্ত। পাগী-তাগী নির্বিশেষে সকলের জন্যেই তাঁর 
দরজা উন্মুক্ত। কোনো মৃত ওলি ও দরবেশদেরকে তাঁর এবং 
সাধারণ মানুষের মধ্যে মধ্যস্থতা করার জন্য তিনি নিযুক্ত করেন 
নি। এটি মূর্খ ও ভগুপীর এবং সাধারণ মানুষদের একটি সাজানো 
কল্পকথা বৈ আর কিছুই নয়। ওলিদের কবরে মানত করলে 
যেখানে এতো কথা রয়েছে, সেখানে মানত করা কি করে বৈধ 
হতে পারে। 


দ্বিতীয়ত : 


কবর বা কবরে মানতকারীর উদ্দেশ্য যদি সঠিকও হয়, তিনি 
যদি তার উদ্দেশ্যের কথা সরাসরি আল্লাহর কাছেই আবদার করে 
থাকেন, তবুও কোনো কবর বা কবরে মানত করা বৈধ নয়; 
কেননা, কবর বা কবরে মানতকারী সাধারণ ও মুর্খ লোকেরা 
উপর্যুক্ত এ অভিযোগদ্ধয় থেকে মুক্ত নয়। আর যাহ্হাক রহ. এর 
হাদীস অনুযায়ী যেখানে শির্ক হয় সেখানে কোনো মানত করা বা 
করে থাকলেও সেখানে তা পূর্ণ করা বৈধ নয়। 


তৃতীয়ত : 


181 


ওলিদের কবরে বার্ষিক যে ওরস পালিত হয়, তা আরবের 
মুশরিকদের বার্ষিক সে ঈদেরই সমতুল্য, যা তারা বছরান্তে পালন 
করতো। এ জাতীয় ঈদ পালন শরী'আতে নিষিদ্ধ। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কবরকে এ জাতীয় ঈদ 
পালনের স্থান বানাতে তাঁর সাহাবীদের তথা আমাদের নিষেধ 
করেছেন, যার প্রমাণ প্রথম অধ্যায়ে প্রদত্ত হয়েছে। এমতাবস্থায় 
কোনো ওলির কবরে মানত দেয়া কোনো অবস্থাতেই বৈধ নয়। 
দিলেও তা সেখানে পূর্ণ করা জায়েয নয়। তা সত্ত্বেও দেশের 
সাধারণ মুসলিমরা ওলিদের কবর এমনকি তাঁদের স্মৃতি বিজড়িত 
কবর ও মুকাম তথা অবস্থানসমূহে মানত দিয়ে থাকে । সরাসরি 
আল্লাহর কাছে কিছু চাইলে তা পাওয়া যায় কি না, এ সন্দেহে 
তারা যে-সব স্থানে মানত দেয়া বৈধ, সেখানে মানত না দিয়ে 
ওলিদের কাছে অথবা তাঁদের মধ্যস্থতায় চাওয়ার জন্য তাঁদের 
কবরে মানত দিয়ে থাকে । 4 ১৬০ 


১১.গায়রুল্লাহের নামে পশু যবাই করা: 


আমরা ইতোপূর্বে আলোচনা করে এসেছি যে, পশু যবাই তা 
কোনো মানতের হোক আর না হোক সর্বাবস্থায় তা যবাই করার 
সময় “বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলে আল্লাহর নাম উচ্চারণ 
করে তা যবাই করা হচ্ছে তাঁর একটি বিশেষ উপাসনা । এতে 


182 


যেমন আল্লাহর তাওহীদ ঘোষিত হয় তেমনি এর দ্বারা তাঁর মর্যাদা 
সমুন্নত হয়। কিন্তু এক্ষেত্রেও আমাদের দেশে ব্যতিক্রম হয়ে 
থাকে৷ বিভিন্ন কবরে যারা মানত বা অন্য কোনো উদ্দেশ্যে পশু 
নিয়ে যায়, সেখানে তা যবাই করার সময় অনেকে আল্লাহর নাম 
উচ্চারণ করার বদলে পীর বা পীরের দরগার নাম উচ্চারণ করে 
থাকে। একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে ফরিদপুর জেলার বিশ্ব 
জাকের মঞ্জিলে এমনি ধরনের কর্ম হয়ে থাকে। সেখানে গরু 
যবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণের পরিবর্তে ‘জয় বিশ্ব 
জাকের মঞ্জিল’ বলে তা যবাই করা হয়। অথচ এ ধরনের যবাই 
যে কুরআনে বর্ণিত (5 4 22) ৫৯) ৮5) “আর যা গায়রুল্লাহের 
নামে উৎসর্গকৃত হয়”৯* এ আয়াতের মর্মানুযায়ী গায়রুল্লাহের 
নামে উৎসর্গ করা হয়ে থাকে এবং সে অনুযায়ী এ ধরনের 
যবাইকৃত গরুর মাংস খাওয়া সন্দেহাতীতভাবে হারাম হয়ে যায়। 


১২. আল্লাহ তা'আলাকে ভালবাসার ন্যায় নিজের পীরকে ভালবাসা: 


আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে ভালবাসার অর্থ হচ্ছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত ও প্রদর্শিত আল্লাহ তা'আলার 


"7, আল-কুরআন; সুরা আল-মায়িদাহ : ৩। 
183 


শরী'আতকে আন্তরিকতা ও আগ্রহের সাথে সাধ্যানুযায়ী পালন 
করা। শরী'আতের আদেশ ও নিষেধসমূহকে নিজের পছন্দ ও 
অপছন্দের উপরে স্থান দেয়া। আল্লাহর হুকুম পালন করে তাঁর 
সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজনে নির্দিধায় নিজের প্রাণ বিসর্জন 
দিতেও প্রস্তুত থাকা । শরী'আতের এ-জাতীয় নিঃশর্ত অনুসরণ ও 
আনুগত্য করাকেই আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসা বলা হয়। 
এ জাতীয় ভালবাসা আল্লাহর এক ধরনের উপাসনা । যা তিনি ও 
তাঁর রাসূলের অবাধ্যতায় অন্য কারো আদেশ বা নিষেধ পালনের 
ক্ষেত্রে প্রকাশ করা শির্ক। আমাদের দেশে পীর ও কবর ভক্ত 
এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে শরী'আত বিহীন তরীকত ও 
মা'রিফাত নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। তারা তাদের পীরের 
নির্দেশে শরী'আতের বিধি-বিধান পালন করা থেকে বিরত থাকে 
এবং পীরের নির্দেশকে শরী'আতের নির্দেশের উপরে ভালবেসে 
থাকে। আমার জানা মতে সমাজে এমন লোকও রয়েছে যারা 
নিজের জীবনটুকুও বিলিয়ে দিয়েছে। শরী'আতের বিধি-বিধান 
পালন না করে এভাবে তাদের পীর বা কোনো কবরের ওলিকে 


ভালবাসার মাধ্যমে যারা আখেরাতে নাজাত পেতে চায়, তারা 
184 


প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে তাদের পীর বা 
ওলিকেই অধিক ভালবেসে থাকে । আর এভাবেই তারা আল্লাহর 
নিঃশর্ত ভালবাসার ক্ষেত্রে নিজেরদের পীর বা ওলিকে শরীক করে 
থাকে । এদের ব্যাপারেই মহান আল্লাহ বলেছেনঃ 


EAD oS HEF ডিএ এ ৩১১ ৩০ সত ৩৪ ৩০ ৩9 ৯ 
[১7০ 


“মানুষের মাঝে এমনও কিছু লোক রয়েছে যারা আল্লাহকে বাদ 
দিয়ে (তাঁর উলৃহিয়্যাতের ক্ষেত্রে) অসংখ্য সমকক্ষ নির্ধারণ করে, 
তাদেরকে আল্লাহ্‌র ন্যায় ভালবাসে ।”১৯৮ 


তারা যে তাদের পীর বা ওলিকে আল্লাহর চেয়ে অধিক 
ভালবাসে এর জ্বলন্ত প্রমাণ হলো- যে সেজদার মাধ্যমে আল্লাহর 
ভালবাসা ও তাঁর সম্মান প্রদর্শিত হয়, তারা তা আল্লাহকে না করে 
তাদের পীর ও ওলিদেরকে করে থাকে। 


১৩. অন্তরে পীর ও ওলিদের অনিষ্টের গোপন ভয় করা : 


"8 আল-কুরআন, সূরা বাক্বারাহ : ১৬৫। 
185 


শত্রুর ষড়যন্ত্র, সাপের দংশন ও হিংস্র জীব-জন্ত ইত্যাদির 
আক্রমণের ভয় করাকে মানুষের স্বভাবসুলভ ভয় বলা হয়। এ 
জাতীয় ভয় থেকে সাধারণ মানুষ কেন স্বয়ং নবীগণও মুক্ত 
থাকতে পারেন না। তাই শরয়ী দৃষ্টিতে এমন ভয় কোনো দৃষণীয় 
ব্যাপার নয়। তবে কোনো মানুষের প্রতি তিনি শত্রু আর মিত্র যা- 
ই হোন না কেন এমন ভয় করা যাবে না যে, তিনি বাস্তব কোনো 
পদক্ষেপ গ্রহণ করা ছাড়াই কারো অনিষ্টের ইচ্ছা করলেই সংশ্লিষ্ট 
ব্যক্তির অনিষ্ট করতে পারেন; কেননা আমাদের অন্তরে এ জাতীয় 
ভয় কেবল আল্লাহ ব্যতীত আর কারো জন্যে থাকতে পারে না। 
কিন্ত আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা ওলীদের 
ব্যাপারে এমন গোপন ভয় করে থাকেন। যেমন সিলেট জেলায় 
অবস্থিত শাহ পরান ওলির ব্যাপারে সাধারণ জনমনে এমন ধারণা 
রয়েছে যে, তিনি খুবই গরম, তাঁর কবরে কেউ বেআ"দবী করলে 
তিনি সে ব্যক্তির যে কোনো অনিষ্ট করতে পারেন। অনুরূপভাবে 
দিনাজপুর জেলার “চেহেলগাজী” কবরের ব্যাপারে সে এলাকায় 
এমন ধারণা রয়েছে যে, সেখানে কেউ বেআদবী করলে সংশ্লিষ্ট 
ব্যক্তি যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনায় পতিত হতে পারে। 
বেআদবী হলে বিপদের আশংস্কায় সাধারণ যিয়ারতকারীরা সেখানে 
যিয়ারত শেষে মুখ সামনে রেখে পিছু হেঁটে বের হয়। গাড়ী 


186 


নিয়ে আসলে গাড়ীর গতি কমিয়ে নেয়।১৯ এ ছাড়াও অনেকে 
কোনো কবরে গেলে কবরের নিকটস্থ গাছের ডাল ও পাতা 
কাটতে ও ছিড়তে অন্তরে গোপন একটি ভয় অনুভব করে। এ 
জাতীয় ভয় করা শির্ক। আরবের মুশরিকদের মধ্যে তাদের 
দেবতাদের ব্যাপারে এ জাতীয় গোপন ভয় বিদ্যমান ছিল। সে 
জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাদের 
দেবতাদের অনিষ্টের গোপন ভয় প্রদর্শন করতো। যার প্রমাণ 
প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে। 


১৪. আল্লাহ ব্যতীত অন্যের উপর ভরসা করা: 


ইহ-পরকালীন যে কোনো বিষয় অর্জিত হওয়ার জন্য 
প্রয়োজনীয় ও উপযুক্ত কর্ম করার পর তা অর্জিত হওয়ার জন্য 
আল্লাহর উপর ভরসা করা হচ্ছে অন্তরের একটি অন্যতম 
উপাসনা । কোনো কর্ম করা বা উদ্দেশ্য অর্জিত হওয়ার ক্ষেত্রে 
মানুষ মানুষের সাহায্যকারী হতে পারে। তবে কোনো অবস্থাতেই 
কেউ কারো ভরসা হতে পারে না, কেননা কোনো কাজ আরম্ভ 
করা এবং সফলভাবে তা সম্পন্ন করা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার 
উপর নির্ভরশীল। কোনো মানুষ কাউকে সাহায্যের জন্য ইচ্ছা 
করলে তার ইচ্ছা ও কর্ম বাস্তবে কেবল তখনই রূপ নিতে পারে 


1”. গোলাম ছাকলায়েন, প্রাগুক্ত; পৃ.৪৮। 
187 


যখন এর সাথে আল্লাহর ইচ্ছার সংমিশ্রণ ঘটে, অন্যথায় নয়। 
তাই আল্লাহই হলেন আমাদের যাবতীয় কর্মের একক ভরসা। 
কিন্তু তা সত্বেও কোনো কোন কর্মের ক্ষেত্রে সাধারণ মানুষদের 
মুখে এমন কথা বলতে শুনা যায় যে, 'একাজে আপনিই আমার 
একমাত্র ভরসা’, ‘আপনার উপর আমি ভরসা করেছি’, আবার 
অনেককে আখেরাতে মুক্তির জন্য সঠিক ঈমান ও সৎকর্ম করে 
আল্লাহর রহমতের উপর ভরসা না করে ওলি ও পীরদের 
শাফা'আতের উপর ভরসা করতে দেখা যায়। 


১৫. আল্লাহ ও রাসূল ব্যতীত কোনো মানুষের মত ও পথের অন্ধ 
আনুগত্য ও অনুসরণ করা : 
কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত যাবতীয় বিধানের যথাসাধ্য 


অনুসরণ ও আনুগত্য করা হচ্ছে আল্লাহর বিধানের আনুগত্যের 
উপাসনা । এ উপাসনার প্রতি নির্দেশ করে মহান আল্লাহ বলেছেন: 


7 1০% 3 HE ETE EES HR, 9. ৩ 41751» 2 
[Y 


188 


“তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ 
করা হয়েছে, তোমরা তা অনুসরণ কর এবং আল্লাহকে বাদ দিয়ে 
অন্য কোনো অভিভাবকদের অনুসরণ করো না।”৯২ 


আল্লাহর বিধানের অনুসরণ ও আনুগত্যের এ উপাসনা 
মানুষের যাবতীয় চিন্তা, চেতনা, কাজ-কর্ম ও কথার মধ্য দিয়ে 
প্রকাশিত হবে। আর সে-জন্যে জ্ঞানী ও সাধারণ মানুষ নির্বিশেষে 
সবাইকে তাকলীদ বা অনুসরণের যে সঠিক পদ্ধতির কথা প্রথম 
অধ্যায়ে আলোচনা করা হয়েছে তা অনুসরণ করতে হবে। কিন্তু 
বাস্তবে দেখা যায়, এক্ষেত্রেও দেশের সাধারণ লোকদের মত 
অনেক জ্ঞানী লোকেরাও অনেকটা নিজেদের অজান্তেই অনুসরণের 
বৈধ নীতিমালা লঙ্ঘন করে চলেছেন। সাধারণ লোকজন অন্ধভাবে 
তাদের পীরদের আনুগত্য ও অনুসরণ করে থাকেন। কুরআন ও 
সহীহ হাদীস দ্বারা তাদের কোনো কর্মের ত্রুটি প্রমাণ করে দিলেও 
তারা তাদের পীর সাহেবের নির্দেশ ব্যতীত তা পরিত্যাগ করেন 
না। 


ধর্মীয় ক্ষেত্রে জ্ঞানী অধিকাংশ আলেমগণ নিজ মাযহাবের 
নিঃশর্ত ও নির্বিচারে অনুসরণ করেন। কোনো বিষয়ে নিজের 
ইমাম বা মাযহাবে প্রচলিত আমলের বিপরীতে সহীহ হাদীসের 


'”. আল-কুরআন, সূরা আ‘রাফ : ৩। 
189 


সন্ধান পেলেও বিভিন্ন অনর্থক যুক্তি ও তর্ক দাঁড় করিয়ে তারা 
নিজের ইমামের মত বা মাযহাবের অনুসরণ করেন এবং সহীহ 
হাদীসকে আমলের অযোগ্য বা তা শাফিঈ মাযহাবের অনুসারীদের 
জন্য প্রযোজ্য বলে পরিত্যাগ করেন। এভাবে তারা নিজ মাযহাবে 
প্রচলিত যাবতীয় আমলকেই নির্বিচারে ও অন্ধভাবে অনুসরণ করে 
থাকেন। যদিও মাযহাবের কিতাবাদির ব্যাখ্যা গ্রন্থে বা টীকা- 
টিপ্পনীতে অনেক সত্যানুরাগী আলেমগণ নিজ মাযহাবে প্রচলিত 
কিছু কিছু আমলের বিপরীতে অবস্থিত সহীহ হাদীসসমূহের উপর 
আমল করাকেই সঠিক বলে মত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে 
আল্লামা সুন'উল্লাহিল হালাবী আল-হানাফী (মৃত ১০৫০হি:) তাঁর 
বলেন : 


05০ ৬ dl ০9১৬ ০1০ এ ০৪ ০৮৪ ২ ৩৬৩ এ 


১১৮০ ১91১৯ ০০9৭ ৬ এ 589 ০৪ ০52 ৩০ ০০৩ 
pal iiss ৪1০5৪৭। ৬৩৪ ০ ৯১১৩০ 0০৬ 


নিকট প্রমাণিত হলে তা গ্রহণ করাতে আমাদের কোনো দোষ নেই 
কারণ, আল্লাহ আমাদেরকে কিছু চিন্তা-ভাবনা করার নেয়ামত দান 


করেছেন, যদদ্ধারা আমাদের পক্ষেও সত্য উপলব্ধি করা সম্ভব। 
190 


ইমামের মতের বিপরীতে সঠিক কথা গ্রহণ করলেও এতে আমরা 
আমাদের অগ্রবর্তী ইমামে আ'যম আবু হানীফা (রহ.)-এর 
তাকলীদ করা থেকে মুক্ত হবো না।”১১ 


এমনকি তাঁরা সে সব হাদীসের উপর মাযহাবের অতীতের 
বহু মীধীগণের আমল থাকার কথাও অকপটে স্বীকার করেছেন। 
সহীহ হাদীস নিজ ইমামের ফতোয়ার বিপরীতে পাওয়া গেলে তা 
পরিত্যাগ করে হাদীসের উপর আমল না করলে নিজ ইমামকে 
নিজের প্রতিপালক বানিয়ে নেয়া হবে বলেও ক্াধী মাওলানা 
সানাউল্লাহ পানিপথী হানাফী নিজ মাযহাবের অনুসারীদের সতর্ক 
করেছেন।১২ নির্দিষ্ট কোনো এক মাযহাবের অন্ধ তাকলীদ ও 


12, দেখুন : মাওলানা আবুল হাসানাত আব্দুল হাই হানাফী, ফতাওয়া আব্দুল 
হাই; (মাকতাবাহ থানবী : দেওবন্দ, ১ম সংস্করণ, ১৯৮৯ খ্রি), পৃ. ১৫৭। 
12 তিনি তাঁর তাফছীরে মাযহারী গ্রন্থে 4 ১35 32 057০5555552 ৭3 

“আমরা আল্লাহকে ব্যতীত পরস্পরকে অসংখ্য রব বানিয়ে না নেই” এ 
আয়াতের ব্যাখ্যায় বলেন : 

৬ ৬০০০০ ১৩ dhl pe gl ৮6৯৮৬৪০৪৩০9 ৬ ৮১ 

এ ৮৯১০১ ০১৩ ১৬০ এ এ) Line ও ৩ IH 5 Al এ ৮৪৭১ ০০১৬ 

el ০০০৪ 35০০8] ৪৭4 EUS als OH 2৪০৭] LIL ০০ ৯৮1০৪৭০৮13১ 

48৩১১ or ১৪১1৯ ০০৯35৪17089 5১ ০০৯০৮ ৬ 

অর্থাৎ এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, যখন কারো নিকট কোনো প্রকার 


বিরোধ ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো 
191 


একচ্ছত্র অনুসরণ করা জরুরী বলে কেউ কেউ মত পোষণ করে 
থাকলেও আসলে যাঁরা তা জরুরী নয় বলে মত দিয়েছেন, তাঁদের 
কথাই অধিক সঠিক ।”১ হানাফী মাযহাবের উসুলে ফিকহের গ্রন্থ 


মারফু* হাদীস প্রমাণিত হয়, যা মানসুখ হয়ে গেছে বলে তার নিকট কোনো 
প্রমাণ থাকে না থাকে, কিন্তু ইমাম আবু হানীফা (রহ.) এর কোনো ফতোয়া 
উদাহরণত সে হাদীসের বিপরীত প্রমাণিত হয়, আর চার ইমামের কোনো 
ইমাম এ হাদীসটি গ্রহণ করে থাকেন। তবে উক্ত প্রমাণিত হাদীসের 
অনুসরণ করা সে ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যাবে। তার মাযহাবকে 
কঠিনভাবে অনুসরণ করা যেন তাকে এ হাদীসের উপর আমল করা থেকে 
বিরত না রাখে। কেননা; এতে পরস্পরকে অসংখ্য রব বানানোর শামিল 
হবে।” দেখুন: মাওলানা সানাউল্লাহ পানিপতী, তাফসীরে মাযহারী; 
(এদারাতু এশা'আতিল ইসলাম : দিল্লী, সংস্করণ ও সন বিহীন), ২/৬৩- 
৬৪। 
12. যেমন ইবনে আবিদীন তাঁর হাশিয়াতু রদ্দিল মুহতার গ্রন্থে বলেছেন : 
০৯19৯) ৭3:8১ 4০৯2৪ ৩০1) হস BE এ ne pA 3 ol 
“কেউ যদি ইমাম আবু হানীফা অথবা ইমাম শাফি'ঈ এর মাযহাব অনুসরণ 
করে, তা হলে সে ব্যক্তির উপর সকল ক্ষেত্রে সে মাযহাবই অনুসরণ করা 
কি জরুরী হয়ে যাবে? কারো কারো মতে তা জরুরী হয়ে যাবে, আবার 
কারো কারো মতে তা জরুরী হবে না এবং জরুরী না হওয়ার মতই অধিক 
সঠিক।” তদেব; পৃ.১৪৪; অন্ধ তাকলিদের সমালোচনা করতে গিয়ে শাহ 


ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন : 
192 


'আত-তাহরীর" এর ব্যাখ্যা 'আত-তায়সীর" নামক গ্রন্থে বলা 
হয়েছে : “কেউ কেউ বলেছেন: সকল বিষয়ে নির্দিষ্ট এক মাযহাব 
অনুসরণ করা জরুরী নয়। তাঁদের কথাই অধিক সঠিক; কেননা, 
আল্লাহ তা'আলা যা ওয়াজিব করেছেন তা ব্যতীত ওয়াজিব বলতে 
আর কিছু নেই।”১ যারা নির্দিষ্ট মাযহাবের নির্বিচারে অনুসরণ 
করার কথা বলেন এবং কেউ নিজ ইমামের মাযহাব ত্যাগ করলে 
তাকে শাস্তি দেয়ার কথা বলেন, তাদের ব্যাপারে মাওলানা আব্দুল 
হাই লক্ষৌভী হানাফী বলেন : 


০৪ wis ৩ ০ ৯৯ Sl plats ০৮১ প ০1 


৩-০৪ 013৩ 3১ Sal 2 জে জি ১৩ FA rs IIE ও ৩৭ 
2০০০ ০৪৩ 3 এ১৭। 9১১] CL Ue ০1১৯ Ob ১৬০ ৪৪৬ 7৬ fil 
৩৯) 
উদাহরণস্বরূপ বলা যায়, যিনি কোনো হানাফী ব্যক্তিকে কোনো শাফিঈ ফকীহ 
এর নিকট এবং কোন শাফিঈ ব্যাক্তিকে কোনো হানাফী ফকীহ এর নিকট 
ফতোয়া জিজ্ঞাসা করাকে জায়েয মনে না করেন, কোনো হানাফীকে কোনো 
শাফিঈ মাযহাবের অনুসারী ইমামের পিছনে নামায পড়াকে জায়েয মনে না 
করেন, তিনি উম্মতের প্রথম যুগে অনুষ্ঠিত ইজমা" এর বিরুদ্ধাচরণ করে 
থাকবেন এবং সাহাবা ও তাবেঈনদের অনুসৃত রীতির বিরোধিতা করবেন। 
দেখুন : শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; 
১/১৫৪-১৫৬। 


15. আবুল হাসানাত আব্দুল হাই আল-লক্ষৌভী আল-হানাফী, প্রাপ্ুক্ত; পৃ. ১৫০। 
193 


“সঠিক কথা হচ্ছে- নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করা 
একটি গোঁড়ামি বিশেষ ৷ প্রকৃতপক্ষে এর যথার্থতার কোনো দলীল 
নেই। এটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বানানো শরী'আত বৈ আর 


কিছুই নয়।”৯২৫ 
নির্দিষ্ট মাযহাব অনুসরণের সম্ভাব্য স্থান : 


কোথাও যদি এমন কোনো স্থান পাওয়া যায় যেখানে একটি 
মাত্র মাযহাবের প্রচলন থাকে, আর অপর মাযহাবসমূহে কী 
রয়েছে তা অবগত হওয়ার ব্যাপারে সেখানকার আলেম বা 
সাধারণ মানুষদের কোনো সুযোগ না থাকে, তা হলে সে স্থানের 
লোকদের উপর নিজ এলাকায় প্রচলিত মাযহাবের অনুসরণ করাই 
জরুরী হয়ে দাঁড়াবে। কিন্তু সেখানে যদি অন্য মাযহাবের প্রচলন 
কমবেশী থাকে, বা অন্য মাযহাব সম্পর্কে জানার সুযোগ থাকে, 
তা হলে তা জরুরী হবে না। এ-সম্পর্কে শাহ ওয়ালী উল্লাহ 
মুহাদ্দিস দেহলভী বলেন : 

“একজন মানুষ যদি ভারত অথবা ফুরাত নদীর ওপারের 
(মধ্য এশিয়ার) দেশসমূহে বসবাস করে, সেখানে কোনো শাফিঈ, 
মালিকী ও হাম্বলী মাযহাবের কোনো অনুসারী না থাকে, এ সব 


12. আবুল হাসানাত আব্দুল হাই লক্ষৌভী আল-হানাফী , প্রাগুক্ত; পৃ. ১৫০। 
194 


মাযহাবের কোনো কিতাবাদিও সেখানে না থাকে, তা হলে সে 
লোকের উপর ইমাম আবু হানীফা (রহ.)-এর মাযহাব অনুসরণ 
করা ওয়াজিব হবে এবং ইমাম আবু হানীফা (রহ.)-এর মাযহাব 
থেকে তার বের হওয়া হারাম হবে; পক্ষান্তরে সে লোকটি যদি 
মক্কা ও মদিনার দেশে থাকে তা হলে তার উপর ইমাম আবু 
হানীফা (রহ.)-এর মাযহাবের তাকলীদ করা ওয়াজিব হবে না। 
কেননা, সেখানে সকল মাযহাব সম্পর্কে অবহিত হওয়া 
সহজ ।”১২৬ 

শাহ ওয়ালী উল্লাহ (রহ.) যে সময়ে এ কথাগুলো বলেছেন 
তখন উপযুক্ত অঞ্চলের অবস্থা এরকমই ছিল। এখানে যেমন 
হানাফী মাযহাব ব্যতীত অপর কোনো মাযহাবের প্রচলন ছিল না, 
তেমনি সেখানে থেকে মাযহাব সম্পর্কে জানারও কোনো সুযোগ 
ছিল না। তাই তখনকার মানুষের জন্য এককভাবে হানাফী 


এ প্রসঙ্গে তিনি বলেন : 
5০ 3 5 ৩৬৩ dle Six ০৯ 5 কন ০১৩ 5 এ ৯৩ ৪ ১৬ ৩০৩৪ ৯৪ 
ize ভা ai A Of ate 23 Al এজ SI ৩ কর্ড এ ৩ উস 
4০৯ ৭০০৪8 SH ০০৭8 0605 5১৬ ৮৯৩০০ 0৮৮৮১ 
এ শট 2১০ 
দেখুন : শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আল-ইনসাফ ফী মাসাইলিল 
খিলাফ; (দিল্লী : মাত্ববা' মুজতবাঈ, ১৯৩৫ইং), পৃ. ৭০; মাওলানা আবুল 


হাসানাত আব্দুল হাই, প্রাগুক্ত; পৃ. ১৫১। 
195 


মাযহাব অনুসরণ করা ছাড়া কোনো উপায়ান্তর ছিল না। তবে 
আল্লাহর রহমতে বর্তমানে অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আধুনিক 
প্রযুক্তির যুগে ইন্টারনেট সুবিধার মাধ্যমে বিশ্ব এখন মানুষের 
হাতের মুঠোয় । হাদীস ও অন্যান্য মাযহাব সম্পর্কে জানার কোনো 
সুযোগই এখন আর আমাদের নাগালের বাইরে নয়। ইচ্ছা 
করলেই যেমন আমরা পবিত্র মক্কা ও মদীনায় যেতে পারি, তেমনি 
দেশে বসেই ইন্টারনেটের মাধ্যমে হাদীসের গ্রন্থ সমূহ এবং অন্য 
মাযহাবের কিতাবাদির কোথায় কী আছে তাও দেখে নিতে 
পারছি। এ-ছাড়া হাদীসের গ্রন্থসমূহ এবং অন্য মাযহাবের 
কিতাবাদি বর্তমানে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান 
থাকায় প্রয়োজনে আমরা যখন ইচ্ছা তা দেখে নিতে পারি। এক 
কথায় মতবিরোধপূর্ণ বিষয়াদিতে কার দলীল অধিক সঠিক ও 
যুক্তিযুক্ত তা বিচার বিশ্লেষণ করে দেখে নেয়া এখন খুবই সহজ। 
ইচ্ছা করলেই তা করা যায়। তাই আমাদের দেশের আলেমগণের 
চলার কোনই সুযোগ নেই; কেননা, এমনটি করা চোখ থাকতে 
অন্ধ হওয়ার শামিল। 

সকল বিষয়ে নির্দিষ্ট করে এক মাযহাব পালন করা জরুরী না 
হওয়ার কারণ: 


196 


নির্দিষ্ট কোনো এক মাযহাবের নির্বিচারে অনুসরণ করা ঠিক 
না হওয়ার কারণ হলো : মানুষ মাত্রেরই ভুল হওয়াই স্বাভাবিক। 
সে-জন্য ইজতেহাদী বিষয়াদিতে কোনো মাযহাবই এককভাবে 
সকল ক্ষেত্রে সঠিক মত ও পথের উপর হতে পারে না। তাই 
মতবিরোধপূর্ণ বিষয়ে সত্য যেখানে বা যে মাযহাবেই থাকুক না 
কেন সঠিক ও সবল দলীল এবং গ্রহণযোগ্য যুক্তির ভিত্তিতে তা 
খোঁজ করে নিয়ে এর অনুসরণ করা এবং সাধারণ জনগণকেও তা 
পালন করতে উৎসাহিত করা হচ্ছে আলিম সমাজের দায়িত্ব ৷ 
কেননা, চোখ থাকতে অন্ধ না হয়ে দেখে শুনে ও বুঝে সুঝে কিছু 
অনুসরণ করার মধ্যেই আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর অনুসরণের পাশাপাশি নিজ মাযহাবের ইমামেরও 
অনুসরণ নিহিত রয়েছে। কোনো কিছু অনুসরণ করার পূর্বে তা 
বুঝে সুঝে অনুসরণ করতে হবে এবং সে অনুযায়ী জনগণকে 
সেদিকে আহ্বান করতে হবে, এটিই হচ্ছে আল্লাহ তা'আলা কর্তৃক 
অনুসরণের নির্দেশিত সরল ও সঠিক গন্থা। যেমন আল্লাহ 
তা'আলা বলেছেন : 
এটা ৮:55 ০০ Gl 2০০ BE BT এ ৯০ 4১ ও 
[Ain ধু SSI BG; 


197 


“বলুন : এ হচ্ছে আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে 
দাওয়াত দেই- আমি এবং আমার অনুসারীরা । আল্লাহ পবিত্র। 
আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই ।”১২ 

আরবের মুশরিকরা না বুঝে বাপ দাদার অন্ধ অনুসরণ 
করতো বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উক্ত 
আয়াতে আল্লাহ তা'আলা এ মর্মে ঘোষণা করতে বলেন যে, না 
বুঝে কিছু অনুসরণ করা আমার ও আমার অনুসারীদের পথ নয়। 
যারা এমনটি করে তারা মুশরিক। সুতরাং আমি মুশরিকদের 
অন্তর্গত নই। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, যারা বিভিন্ন অসার 
যুক্তি তর্ক উপস্থাপন করে অন্ধভাবে কারো মত ও পথের অনুসরণ 
করতে গিয়ে কুরআন ও বিশুদ্ধ হাদীসের কথার উপরে নিজের 
ইমাম বা মাযহাবের কথাকে গুরুত্ব দান করেন, তারা 
নিজেদেরকে আল্লাহর অনুসরণের উপাসনায় নিজ ইমাম বা 
মাযহাবকে শরীক করার অভিযোগে অভিযুক্ত করেন। 

অন্ধ তাকলীদের সমালোচনা প্রসঙ্গে দারুল উলুম 
দেওবন্দের প্রখ্যাত শিক্ষক সাঈদ আহমদ বলেন : যিনি ভুল- 
ত্রুটির উর্ধে নন এমন কারো অন্ধ তাকলীদ করা শির্কের শামিল । 
এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন : 


1». আল-কুরআন, সুরা ইউসুফ : ১০৮। 
198 


“যিনি ভুল-ক্রটির উর্ধে নন সাধারণ মানুষের মাঝে তাঁর অন্ধ 
তাকলীদ করার প্রকৃতি ও স্বরূপ এমন যে, কোনো বিষয়ে মুসলিম 
উম্মাহের কোনো একজন জ্ঞানী ব্যক্তি ইজতেহাদ করে থাকবেন। 
তাঁর অনুসারীগণ তাঁর ইজতেহাদের ব্যাপারে এ-ধারণা পোষণ 
করে বসবেন যে, তাঁর যাবতীয় ইজতেহাদই একশ'ভাগ সঠিক 
অথবা অধিকাংশই সঠিক। এ ধারণার ভিত্তিতে তারা তাঁর 
ইজতেহাদী সিদ্ধান্তের দ্বারা কোনো সহীহ হাদীসকে প্রত্যাখ্যান 
করবেন। অথচ রহমাতপ্রাপ্ত এ উম্মতে যে তাকলীদের ব্যাপারে 
একমত্য পোষণ করেছিলেন '%, উপর্যুক্ত ধরনের তাকলীদটি সে 
তাকলীদের অন্তর্গত নয়। কেননা; তারাতো এ বিষয়টি জানার 
ভিত্তিতে মুজতাহিদগণের তাকলীদ করা জায়েয হওয়ার ব্যাপারে 
একমত হয়েছিলেন যে, ইজতেহাদকৃত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো ‘নাস’ আছে কী না, তা জানার 
ব্যাপারে মুজতাহিদগণের অন্তরে অধীর আগ্রহ থাকার পাশাপাশি 
সে বিষয়ে ইজতেহাদ করতে গিয়ে তাঁরা ভুল ও শুদ্ধ উভয়ই করে 
থাকবেন এবং এ সংকল্পের ভিত্তিতে তাঁদের তাকলীদ করা হবে 
যে, যখন কোনো বিষয়ে তাকলীদ করার পর এর বিপরীতে 


19 সম্ভবত লেখক এখানে যার বক্তব্য বর্ণনা করছেন তার মত তুলে ধরেছেন, 
নতুবা তাকলীদের ব্যাপারে একমত্য হওয়ার বিষয়টি প্রসিদ্ধ কথা নয়। 
[সম্পাদক] 

199 


কোনো সহীহ হাদীস প্রমাণিত হবে, তখন তাকলীদকে বর্জন করা 
হবে এবং হাদীসের অনুসরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম (৩৭... ৬৯১১ ১৯১৩০11১540 এর ব্যাখ্যায় 
বলেছেন : ইয়াহুদী ও খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিষয়ে জ্ঞানী ও 
ধর্মযাজকদের উপাসনা করতো না, কিন্তু তারা যখন তাদের জন্য 
কিছু হালাল বলতো তারা তা হালাল মনে করতো, আর যখন কিছু 
হারাম বলতো তখন তারা তা হারাম মনে করতো ।”১ 


ইমাম আবু হানীফা (রহ.) বা তাঁর নামে প্রচলিত মাযহাবের 
অন্ধ তাকলীদের মাঝে যে আমাদের পরকালীন মুক্তি নয় তা স্বয়ং 
ইমাম আবু হানীফা (রহ.) এর একটি স্বপ্নের দ্বারাও আমরা 


1% মূল আরবী হচ্ছে, 

Ue 5৬ LS) ৬ এ চি ৩০১ is SN ০০ ০ ৮০ সক তা 

০৪৬ ০৮১৯০ Nl ade ওত ৬:০৪ 1590 15৬ yore ২০ ৭0১ 

শে শি 305 আলি ৩১০৬] ৬ ৩১৫ আআ 0৯ Gr 95] 

০২১০০৫৪১1৭1 ৮ 0 ALAS 949 ads hl ৮০ এন ০৫৭ ০১০০৯ 

4৪০ 401০ Dl 059 JG pad sl 3 1 45 cad এও ৩ ১৩ no 

৮১০৩৭ 1১১০৪ এ শা এ ৩১ ৩০ ৩১০০৮৩৯৩০৯৬ 9০০ Ms 
৯০১৯ ৬৯০০৬১৪1০০৯ 913 ৯০০৭ ০৯১০ tS 

দেখুন: সাঈদ আহমদ বালনপুরী, আল-আউনুল কবীর ফিল ফাওধিল কবীর্; 


(দেওবন্দ : মাকতাবাতু হেজায, সংস্করণ বিহিন, সন বিহীন), পৃ. ৮৩। 
200 


অবগত হতে পারি। কথিত আছে যে, ইমাম আবু হানীফা (রহ.) 
একদা আল্লাহ তা'আলাকে স্বপ্নে দেখেন। তাতে আল্লাহ তাঁকে 
বলেন: “আমি তোমাকে এবং কেয়ামত পর্যন্ত যারা তোমার 
মাযহাবের অনুসরণ করে তাদেরকেও ক্ষমা করলাম”। ইমাম 
ইবনে আবিদীন আল-হানাফী (৬.1 ৩৪) এ কথার ব্যাখ্যায় 
বলেন : এর অর্থ হচ্ছে- দ্বীনের খেদমত ও তা জানার ক্ষেত্রে 
অথবা তোমার ইজতেহাদ দ্বারা তুমি যে সব আদেশ ও নিষেধ 
অবগত হয়ে থাকবে, সে সব ক্ষেত্রে যারা তোমার অনুসরণ 
করবে, এথেকে বিচ্যুত হবে না, তোমার অনুসরণ স্রেফ (অন্ধ) 
তাকলীদের মাধ্যমে করবে না, (বরং যারা বুঝে শুনে তোমার 
তাকলীদ করবে) আমি তাদেরকেও ক্ষমা করলাম । ৯ 


1১০ ঘটনাটির মূল ভাষ্য হচ্ছে, 
৩৮ ৩ এ 9১5 DUAL 55 এ DIG ads cpl উ ৬ ঠা ও) মনও ৮55 
এস ৮৪ 91০৭ 3221 ও ভা এ 99 AB 4০৬৪] pp ৩1৩৯০ Gr 
এ ১৯ 35৪63 ৬৮413৮991০০ এ১৬ লু 
দেখুন : ইবন ‘আবিদীন, রাদ্দুল মুহতার; (পাকিস্তান : এইচ. এম. সাঈদ 
কোম্পানী, সংস্করণ বিহীন, সন বিহীন), ১/৫২। 
তেবে এ ধরণের কিসসা-কাহিনী ও স্বপ্ন দ্বারা দলীল পেশ করা আহলে সুন্নাত 


ওয়াল জামা'আতের আলেমদের সঠিক পদ্ধতি নয়। [সম্পাদক]) 
20] 


বিশুদ্ধ দলীলের ভিত্তিতে কারো মত ও পথের অনুসরণ ও 
তাকলীদের চর্চা অনেক আলেমগণের দ্বারা স্বীকৃতি না পাওয়ার 
ফলে, অনুসরণ ও আনুগত্য সম্পর্কে আমাদের প্রতি আল্লাহর যে 
নির্দেশ রয়েছে, তা তাদের দ্বারা অগ্রাহ্য হওয়ার পাশাপাশি, 
অনুসরণ সম্পর্কে তাদের প্রতি নিজ ইমামেরও যে নির্দেশ রয়েছে, 
তাও তারা অসতর্কতা হেতু অমান্য করে চলেছেন; কেননা ইমাম 
আবু হানীফা (রহ.) নিজেই তাঁর অনুসারীদের লক্ষ্য করে বলেছেন: 


৯০০ ৯ ৬৯০০৮ ০০ 9! 


“হাদীস যখন সহীহ পাওয়া যাবে তখন সেটাই আমার 
মাযহাব হিসেবে গণ্য হবে।”১৩১ অনুসরণ সম্পর্কে ইমাম আবু 
হানীফা রেহ.) এর এত সুস্পষ্ট বক্তব্য থাকা সত্তেও আমাদের 
অনেক আলেমগণ তা পালন করেন না। তবে আশার কথা হলো : 
অতীতের কিছু সংখ্যক জ্ঞানীদের ন্যায় অধুনা দেশের প্রখ্যাত কিছু 
আলেমগণকে সাধারণ আলেমদের চেয়ে কিছু ব্যতিক্রম করতে 
দেখা যাচ্ছে। তাঁরা বেসরকারী কোনো কোনো প্রচার মাধ্যমের 
প্রশ্নোত্তর অনুষ্ঠানে অত্যন্ত সাহসিকতার সাথে নিজ মাযহাবে 
প্রচলিত কোনো কোনো আমল পরিত্যাগ করে এর বিপরীতে 


151. ক্বাধী সানাউল্লাহ পানিপথী, প্রাগুক্ত; ২/৬৫। 
202 


সহীহ অথবা অধিক সহীহ হাদীসের দ্বারা প্রমাণিত কিছু আমল 
করার প্রতি দেশের জনগণকে উদ্বুদ্ধ করছেন। 20। $ ১৯414 


বিশুদ্ধ হাদীসের বিপরীতে অন্ধভাবে মাযহাব পালনের বাস্তব 
উদাহরণ: 


কোন বিষয়ে পরস্পর বিরোধী বিশুদ্ধ হাদীস থাকলে এ 
জাতীয় হাদীসের ব্যাপারে আমাদের করণীয় কী, সে ব্যাপারে 
হাদীসবিদগণ বলেন : 


1) যদি উক্ত ধরনের উভয় হাদীসের মধ্যে সামঞ্জস্য বিধান করা 
যায়, তা হলে তা করে উভয় হাদীসের উপর 'আমল করতে 
হবে। 

2) আর যদি উভয়ের মাঝে কোনো সামঞ্জস্য বিধান করা না যায়, 
তা হলে দেখতে হবে যে, এর মধ্যকার কোনো একটি অপরটির 
জন্য নাসিখ তথা রহিতকারী কি না। তা জানা গেলে রহিতকারী 
হাদীসকে অগ্রাধিকার দিয়ে সেটির উপর ‘আমল করতে হবে 
এবং মানসূখ তথা রহিতকৃত হাদীসকে বাদ দিতে হবে। 

3) তা জানা সম্ভব না হলে একটিকে অপরটির উপর অগ্রাধিকার 
দানের নিয়মানুযায়ী একটিকে অগ্রাধিকার দিতে হবে। 


203 


৪) তাও যদি সম্ভব না হয়, তা হলে কোনো একটিকে 
অগ্রাধিকার দেয়ার মত কোনো কারণ না পাওয়া পর্যন্ত উভয় 
হাদীসের উপর ‘আমল করা থেকে বিরত থাকতে হবে । ১২ 


কোন বিষয়ে যদি পরস্পর বিপরীতমুখী বিশুদ্ধ হাদীস থাকে 
অথবা একটি হাদীস থেকে দুশ্রকমের অর্থ গ্রহণের সম্ভাব্যতা 
থাকে, আর সে কারণে যদি তা নিয়ে ইমামগণের ইজতেহাদের 
মাঝেও বিভিন্নতা পরিলক্ষিত হয় এবং পরবর্তী আলেমগণও যদি 
কোনোভাবেই সে ব্যাপারে একমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে দু'রকম 
'আমল করেন, আর তাঁদের অনুসরণে আমরাও সে রকম করি, 
তা হলে আশা করি এতে তাঁরা এবং আমরা সবাই আল্লাহর কাছে 
উপযুক্ত উজরখাহী করতে পারবো । কিন্তু যে বিশুদ্ধ হাদীসের 
বিপরীতে অপর কোনো বিশুদ্ধ হাদীস পাওয়া যায় না এবং এর 
বাহ্যিক অর্থেরও ভিন্ন কোনো ব্যাখ্যা করা যায় না, এমন হাদীসের 
উপর ‘আমল করার ক্ষেত্রে কারো ভিন্ন মত পোষণ করার কোনই 
এখতিয়ার থাকে না। অনুরূপভাবে একটি কর্ম যদি সাহাবীদের 
যুগ থেকে দু’ভাবে করা জায়েয হওয়ার প্রমাণ পাওয়া যায়, তা 
হলে এর একটিকে গ্রহণ করে অপরটিকে না জায়েয বা মকরূহ 


12, ড. মাহমুদ ত্হহান, তাইছীরু মুসত্বলাহিল হাদীস; (করাচী : ক্রদীমী 


কুতুবখানা, সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ৫৭। 
204 


বলারও কারো কোনো অধিকার নেই। তবে আশ্চর্যজনক হলেও 
সত্য যে, মাযহাবের অন্ধ অনুসরণের কারণে আমাদের সমাজে 
এমনও কিছু ‘আমলের প্রচলন রয়েছে যার মধ্যে বিশুদ্ধ হাদীস 
পাঠক সমাজের বুঝার সুবিধার্থে নিমেণ এর তিনটি উদাহরণ তুলে 
ধরা হলো : 


এক. এক মিছলের পর দ্বিতীয় মিছলের শুরু থেকেই আসর 
নামাযের ওয়াক্ত আরম্ভ হয় : 


ইবনে ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বিশুদ্ধ হাদীস 
দ্বারা বর্ণিত হয়েছে যে, জিবরাঈল আলাইহিস সালাম রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামাযের সময় শিক্ষাদান 
উপলক্ষে দু'দিন পাঁচ ওয়াক্ত নামাযে ইমামত করেছিলেন। প্রথম 
দিনে আসরের নামায প্রত্যেক বস্তুর ছায়া এক মিছিল '* পূর্ণ 
হওয়ার সময় অথবা পূর্ণ হওয়ার পর অর্থাৎ দ্বিতীয় মিছিলের 
প্রারম্ভে আদায় করেছিলেন এবং দ্বিতীয় দিনে তা প্রত্যেক বস্তুর 
ছায়া দুই মিছিল হওয়ার পর অর্থাৎ তৃতীয় মিছিলের প্রারম্ভে 
আদায় করেছিলেন। এর পর তিনি বলেছিলেন : নামাযের ওয়াক্ত 


1» মিছল বলতে বুঝায়, অনুরুপ হওয়াকে ৷ অর্থাৎ যে কোনো বস্তুর ছায়া তার 


অনুরূপ দৈঘ্যে লম্বা হয়ে মাটিতে পড়া। [সম্পাদক] 
205 


এ দুই ওয়াক্তের মধ্যে।৯* এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, 
আসরের নামাযের ওয়াক্ত প্রত্যেক বস্তুর ছায়া দুই মিছল হওয়ার 
পর তৃতীয় মিছলের প্রারম্ভে আরম্ভ না হয়ে দ্বিতীয় মিছিলের প্রারস্ত 
থেকেই হয়ে যায়। অথচ আমাদের মাযহাবে বিষয়টি এর সম্পূর্ণ 
বিপরীত রয়েছে। দ্বিতীয় মিছলের প্রারস্ত থেকে আসরের নামাযের 
ওয়াক্ত আরম্ভ হয়ে যাওয়ার বিষয়টি হাদীস দ্বারা সুস্পষ্টভাবে 
প্রমাণিত হওয়া সত্বেও আমরা মাযহাবের কথানুযায়ী তা স্বীকার 
করি না। 


ইমাম মুহাম্মদ (রহ.) তাঁর মুওয়াত্ী গ্রন্থে আসরের নামাযের 
ওয়াক্ত বর্ণনা প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
একটি হাদীস পেশ করেছেন। তাতে রয়েছে: ‘আব্দুল্লাহ ইবনে 
জিজ্ঞাসা করেন। এতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন : 
যখন তোমার নিজের ছায়া এক মিছল হয় তখন তুমি যোহরের 
নামায পড় এবং যখন তোমার ছায়া দু’ মিছল হয় তখন আসরের 


1১, ইমাম তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুস সালাত ‘আন রাসূলিল্লাহ, বাব নং ১১৩, 
হাদীস নং ১৪৯, ১/২৭৯; ইবনে হিববাস, প্রগুক্ত; কিতাবুস সালাত, বাব নং 


২, হাদীস নং ১৪৭২, ৪/৩৩৫। 
206 


নামায পড় ...।”১৩ এরপর ইমাম মুহাম্মদ (রহ.) বলেন : এটিই 
হচ্ছে ‘আসরের নামাযের ওয়াক্তের ব্যাপারে ইমাম আবু হানীফা 
(রহ.) এর মত। 


‘আসরের নামাযের ওয়াক্তের ব্যাপারে ইমাম আবু হানীফা 
(রহ.) এর উপর্যুক্ত মত হলেও তাঁর এ মতের সাথে তাঁর কোনো 
শিষ্যই একমত্য পোষণ করেন নি। সে জন্য ইমাম মুহাম্মদ ইমাম 
আবু হানীফা (রহ.) এর মত বর্ণনা করার পর বলেন: 


“আমরা বলি : যখন ছায়া এক মিছলের চেয়ে একটু বেশী হয় 
তখন পশ্চিম দিকে সূর্য ঢলা থেকে যখন প্রত্যেক বস্তুর ছায়া এক 
মিছলের চেয়ে একটু বেশী হয়, তখনই ‘আসরের ওয়াক্ত এসে 
যায়” । ১৬ 


ইমাম মুহাম্মদের উক্ত কথার উপর টীকা লিখতে গিয়ে 
মাওলানা আব্দুল হাই লক্ষৌভী বলেন : 


“আসরের ওয়াক্ত আগমন সম্পর্কে ইমাম মুহাম্মদ যা বলেছেন 
সে-কথাটি ইমাম আবু ইউসুফ, হাসান, যুফার, ইমাম শাফিঈ, 


১১, আশ-শায়বানী, ইমাম মুহাম্মদ ইবনে হাসান, মুওয়াত্ববা; (দেওবন্দ : 
আশরাফী বুক ডিপো, সংস্করণ বিহীন, সন বিহীন) পৃ. ৪২। 
1”. তদেব; পৃ. ৪৪। 
207 


আহমদ, ত্বহাবী ও অন্যান্যরাও বলেছেন। এমনকি সাধারণ 
কিতাবাদির বর্ণনানুযায়ী এটি ইমাম আবু হানীফা (রহ.) এর দ্বিতীয় 
মত হিসেবে তাঁর শিষ্য হাসান কর্তৃক বর্ণিত হয়েছে। আল-মাবসুত্ব 
গ্রন্থের বর্ণনানুযায়ী ইমাম মুহাম্মদও ইমাম আবু হানীফা (রহ.) 
থেকে এ মতটি বর্ণনা বর রা 
আমীর আল-হাজ্জ আল-হালাবী কর্তৃক রচিত 'মুনইয়াতুল মুসল্লী' 
নামক গ্রন্থের ব্যাখ্যা “হিলয়াতুল ডা নামক গ্রন্থেও বর্ণিত 
হয়েছে। হানাফী মাযহাবের বিভিন্ন ফিকহের কিতাবসমূহেও এ 
মতের অগ্রগণ্যতার স্বীকৃতি পাওয়া যায়। যেমন “গারারাতুল 
আযকার' নামক গ্রন্থে বর্ণিত হয়েছে : 


4১০0৬ 


'আসরের ওয়াক্তের ব্যাপারে ইমাম মুহাম্মদ ও অন্যান্যরা যা 
বলেছেন সেটাই গৃহীত হয়েছে। “আল-বুরহান' নামক গন্ধে রয়েছে: 


1027 ৩৬ ৪১৭। ৯১1 


জিবরাঈল (আ.) এর বর্ণনার কারণে এটাই সবচেয়ে বেশী সুস্পষ্ট 
কথা। কীরকি কর্তৃক লিখিত ‘ফয়েয’ নামক গ্রন্থে রয়েছে : 


LSA MNS HS 3০ 4৪ 01 ০০৩ ০৯৮ ১৩০ 1, 


208 


এ মতের দ্বারাই ফতোয়া প্রদান করা হয়ে থেকে । অনুরূপ কথা 
'দুররে মুখতার’ গ্রন্থেও বর্ণিত হয়েছে”। **এ-সব উদ্ধৃতির দ্বারা 
প্রমাণিত হয় যে, অতীতে হানাফী মাযহাবের গণ্যমান্য মনীষীগণ 
আছরের নামায দুই মিছলের পরে আদায় না করে এক মিছলের 
পরেই আদায় করতেন। 


একটু চিন্তা করলে দেখা যায় যে, তিনি তাঁর এ বক্তব্যের দ্বারা 
মূলত যোহর বা ‘আসরের নামাযের প্রারম্ভিক সময়ের কথা বলতে 
চান নি, বরং এর দ্বারা তিনি নামাযের মুস্তাহাব ওয়াক্তের শেষ 
সময়সীমার বর্ণনা দিতে চেয়েছিলেন। সে-জন্যে ইমাম ত্বাহবী 
হানাফী বলেন: 


“আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এ কথা বলার মূল উদ্দেশ্য 
জন্য যে যে সময়ে নামায আদায় করেছিলেন, তা বর্ণনা করা। 
কেননা, বিভিন্ন বর্ণনায় এসেছে যে, জিব্বাঈল (আ.) দুর্দিন 


মুহাম্মদ;পৃ.৪৪। টীকা নং (১); শরহুল বেকায়াঃ; পৃ.৩০। 
209 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের ইমামত 
করেছিলেন ...তখন তিনি প্রথম দিনে সূর্য পশ্চিম দিকে ঢলার পর 
যোহরের নামায পড়েছিলেন এবং প্রত্যেক বস্তুর ছায়া এক মিছিল 
হওয়ার পর ‘আসরের নামায আদায় করেছিলেন ..অতঃপর 
দ্বিতীয় দিনে তিনি তাঁর সাথে প্রত্যেক বস্তুর ছায়া এক মিছল পূর্ণ 
হওয়ার সময়ে যোহরের নামায আদায় করেছিলেন এবং প্রত্যেক 
বস্তুর ছায়া দু’ মিছল হওয়ার সময় ‘আসরের নামায আদায় 
করেছিলেন। ..আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাঁর উক্ত কথার 
দ্বারা এদিকেই ইঙ্গিত করেছেন।”১৮ 


আব্দুল হাই লক্ষৌভী তাঁর টীকাতে ইমাম আবু হানীফা (রহ.) 
এর মতের সহায়ক দু'টি হাদীস বর্ণনা করেছেন। যার একটি 
সুনানে আবী দাউদ ও ইবনে মা-জাঃতে বর্ণিত হয়েছে। তাতে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মদীনায় আগমন 
করলাম এবং তাঁকে ‘আসরের নামায উজ্জ্বল ও পরিষ্কার থাকা 
পর্যন্ত বিলম্ব করতে দেখলাম” । অপরটি মুসান্নাফ ইবনে আবী 
শায়বাঃতে বর্ণিত হয়েছে। তাতে রয়েছে জাবির রাদিয়াল্লাহু আনহু 
বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 


1৯, তদেব;পৃ.৪২। ৭ নং টীকা দ্ৰষ্টব্য ৷ 
210 


দু'মিছিল হওয়ার পর নামায আদায় করেন”। এর পর বলেন: 
ইমাম ‘আইনী তাঁর 'উমদাতুল কারী" গ্রন্থে এ’ দুটি হাদীস প্রসঙ্গে 
বলেছেন: এ দু’টি হাদীস দু’ মিছলের সময় নামায আদায় করা 
জায়েয হওয়ার কথা প্রমাণ করে, এ-সময়ের পূর্বে 'আসরের 
ওয়াক্ত হয় না-এ-কথাটি প্রমাণ করে না”। ১৩৯ 


এরপর লক্ষৌভী বলেন: “এ-ক্ষেত্রে ইনসাফের কথা হচ্ছে: 
এক মিছলের হাদীসসমূহ সুস্পষ্ট ও সহীহ এবং দু’ মিছলের 
হাদীসসমূহ দু’ মিছল না হলে ‘আসরের ওয়াক্ত হয় না এ-কথা 
বর্ণনার ক্ষেত্রে সুস্পষ্ট নয়। যারাই দুই মিছলের কথা গ্রহণ 
করেছেন তাদের অধিকাংশই তাদের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে 
কিছু হাদীস বর্ণনা করে তাথেকে দু’ মিছলের বিষয়টি ইজতেহাদ 
সুস্পষ্ট বিষয়ের সাথে সাংঘর্ষিক হতে পারে না। “বাহরুর রা-ইক' 
এর লেখক এ-বিষয়ে পৃথক একটি গ্রন্থে অনেক দীর্ঘ আলোচনা 
করেছেন, তবে এর দ্বারা তিনি তার দাবী প্রমাণিত হতে পারে 
এমন কিছু উপস্থাপন করতে পারেন নি” । ১? 


12, তদেব; টীকা নং ২। 
14, তদেব; পৃ.৪৪। 
211 


দু’ মিছলের প্রারন্ত থেকেই ‘আছরের নামাযের ওয়াক্ত এসে 
যাওয়ার কথা জিত্রাঈল আলাইহিস সালামের নামাযের মুস্তাহাব 
ওয়াক্ত শিক্ষাদান সংক্রান্ত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হওয়া 
সত্তেও এবং ইমাম আবু হানীফা (রহ.) এর দ্বিতীয় মত ও হানাফী 
মাযহাবের বিশিষ্ট মনীষীদের মতামতের দ্বারা তা স্বীকৃত হওয়া 
সত্তেও আমরা ইমাম আবু হানীফা (রহ.) এর প্রথম মতকেই ধরে 
রয়েছি। আর দু’ মিছল শেষে তৃতীয় মিছল শুরু হওয়ার পূর্বে 
“আছরের নামাযের ওয়াক্ত হয় না- এ-কথা বলার কারণে আমরা 
সাধারণ ও আলেম নির্বিশেষে নিম্নে বর্ণিত অভিযোগে অভিযুক্ত 
হচ্ছি: 
1) এতে আমরা বিশুদ্ধ ও সুস্পষ্ট হাদীস দ্বারা প্রমাণিত 
বিষয়ের বিরোধিতা করছি। 
2) নিজ মাযহাবের প্রতিষ্ঠাতা ও মূল প্রচারকদের মতের 
অনুসরণ না করে মাযহাবের দ্বিতীয় পর্যায়ের কিছু 
আলেমদের অনুসরণ করছি। 
3) জিত্রাঈল কর্তৃক বর্ণিত “নামাযের ওয়াক্ত এ’ দুই 
ওয়াক্তের মাঝখানে” এ-কথার অনুসরণে রাসূলুল্লাহ - 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- ও তাঁর সাহাবীগণ 
অধিকাংশ সময়ে দ্বিতীয় মিছলের মাঝামাঝি সময়ে 


212 


'আসরের নামায পড়ার কারণে আমরা তাঁদেরকে ওয়াক্ত 
হওয়ার পূর্বে নামায আদায় করেছেন বলে অভিযুক্ত করছি। 
4) বিশুদ্ধ হাদীসে আউয়াল ওয়াক্তে নামায আদায় করার 
অনেক গুরুত্ব ও ফযীলত থাকার কথা বর্ণিত হওয়া সত্তেও 
সময়ে আদায় করছি, যা আউয়াল ওয়াক্তে নামায আদায় 
করার ফজীলত সংক্রান্ত সহীহ হাদীসের সম্পূর্ণ বিপরীত। 
5) 'আসরের ওয়াক্ত আগমনের ব্যাপারে নিজ মাযহাবের 

ফতোয়ারও বিরোধিতা করছি। 


দুই, নামাযের কাতারে পরস্পর কাঁধ ও পা মিলিয়ে দাঁড়ানো: 

1) সহীহ বুখারী শরীফে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
হয়েছে। তিনি রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- থেকে 
বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

তোমাদেরকে আমার পিঠের পিছন থেকে (বাঁকা অবস্থায়) দেখতে 
পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন: (রাসূল -সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর এ নির্দেশের পরিপ্রেক্ষিতে) আমাদের 


213 


একজন তাঁর কাঁধ ও পা তাঁর পর্শ্বের জনের কাঁধ ও পায়ের সাথে 
মিলিয়ে রাখতো” । ৯১১ 


এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম- তাঁর সাহাবীগণকে নামাযে কাতার সোজা 
করার ব্যাপারে নির্দেশ করেছিলেন। তিনি তাঁর সাহাবীগণকে এ- 
জন্য পরস্পরের সাথে কাঁধে কাঁধ ও পায়ে পা লাগিয়ে দাঁড়াতে না 
বললেও তাঁরা কাতার সোজা করার জন্য এমনটি করেছিলেন । 
তবে ইবনে “উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর একটি 
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, তাঁরা রাসূল -সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম- এর এ সংক্রান্ত অপর একটি নির্দেশ পালন করতে 
গিয়েই এমনটি করেছিলেন। রাসূল -সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-বলেছেন: 


“কাতার সোজা করো, কাঁধের সাথে কাঁধ বরাবর করো, ফাঁক বন্দ 
করো, শয়তানের জন্য কোনো ফাঁক রাখবে না। যে ব্যক্তি 
কাতারের সংযোগ স্থাপন করে আল্লাহও তার সাথে সংযোগ স্থাপন 
করেন, আর যে কাতার ছিন্ন করে, আল্লাহও তার সাথে সংযোগ 


‘এ বুখারী, প্রাগুক্ত;:কিতাবুল আ-যান, বাব নং ৪৭, হাদীস নং ৬৯২, 
১/২৫৪;ইবনে হাজার, ফতহুল বারী; কিতাবুল আ-যান, বাব নং ৭৬, হাদীস 


নং ৭২৫, ২/২১১। 
214 


ছিন্ন করেন” ।৯২ এ হাদীসটি ইমাম ইবনে খুযায়মাঃ ও ইমাম 
হাকিম সহীহ বলে মন্তব্য করেছেন। ১৯ 


এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু 
পাশাপাশি দু'জনের পায়ের মধ্যখানে কোনো ফাঁক না রাখার 
ব্যাপারেও তাঁর সাহাবীদের প্রতি নির্দেশ করেছিলেন। আর সে- 
জন্যেই তাঁরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ বরাবর করার 
পাশাপাশি পায়ের সাথে পা-ও মিলিয়ে দাঁড়াতেন। এতে প্রমাণিত 
হয় যে, নামাযের কাতারে পরস্পরের সাথে কাঁধ ও পা যথাসম্ভব 
লাগিয়ে দাঁড়ানো সুন্নাত। এ বিষয়টি অন্যান্য মাযহাব দ্বারা সমর্থিত 
হলেও হানাফী মাযহাবে শুধু পরস্পর মিলিয়ে ও কাঁধের সাথে 
কাঁধ বরাবর করে দাঁড়ানোর বিষয়টি সমর্থিত হয়েছে। পায়ের 
সাথে পা মিলানোর বিষয়টি সমর্থিত হয় নি। যেমন, হানাফী 


“হাদীসটি নিম্নরূপ: 4০ 48 ০ | ০৯5 of as এ ৬৯১ ০৯ ৩৪ ৩০ 
19১০৩ 3 5 91371 ১০ 3 SUN ৩৪১০০ Ball 9৮10৬ ৪৪ 
48 4৮ Gh ০০১ «Al এক ০১ or 3 ০৬৮৯এ ০০০৪ দেখুনআবু 
দাউদ, প্রাপ্তক্ত;কিতাবুস সালাত, বাব নং ৯৫, হাদীস নং ৬৬৬, ১/১৭৮। 


1£. দেখুন: ইবনে হাজার “আসক্লানী, ফতহুল বারী; প্রাগুক্ত; ২/২১১। 
215 


প্রসঙ্গে বলা হয়েছে: 


“আর যখন কাতারে দাঁড়াবে তখন পরস্পর মিলে দাঁড়াবে 
এবং কাঁধের সাথে কাঁধ বরাবর করবে; কেননা; রাসূল -সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম- বলেছেন: তোমরা পরস্পর মিলে দাঁড়াও 
এবং কাঁধের সাথে কাঁধ মিলাও” | ৯১৪ 


এ হাদীসে পায়ের সাথে পা মিলাও, এ-কথাটি না থাকায় 
আমাদের মাযহাবে পায়ের সাথে পা মিলানোর বিষয়টি কোনো 
গুরুত্ব পায় নি। যদিও তা উপর্যুক্ত আনাস ও ইবনে “উমার 
রাদিয়াল্লাহু আনহু এর হাদীসদ্বয় দ্বারা প্রমাণিত। 


অত্যন্ত পরিতাপের বিষয় যে, মাযহাবে যেটুকু করার নির্দেশ 
রয়েছে আমাদের সমাজে সেটুকু করারও প্রচলন নেই। নামাযে 
দাঁড়ালে প্রতি দু'জন নামাধীর মাঝখানে বিস্তর ফাঁক পরিলক্ষিত 


14, যেমন কিতাবে এসেছে, 
: 49 ৮০ 1 এত খঠহ ots ৩০9৮9 9৮ ১৬৭ 31৮ 9 
SUL SUL 1905 oly 
দেখুন: আল-কা-সানী, ‘আলাউদ্দীন আবু বকর ইবন মাসউদ, বাদাই‘উস 
সানায়ে‘; (কেরাচী: এস.এম সাঈদ কম্পানী, ১ম সংস্করণ, ১৯১০ ইং), 


১/১৫৯। 
216 


হয়। কাঁধের সাথে কাঁধ মিলানো তো দুরের কথা একটু কাছে 
আসতে বললেও তারা আসতে চান না। উল্লেখ্য যে, “সাহাবীগণ 
পায়ের সাথে পা লাগাতেন' এ-কথাটিকে আমাদের মাযহাবের 
কোনো কোনো বিদ্বান “পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলাতেন' 
মর্মে ব্যাখ্যা করেছেন। সে-কারণেই আমরা পায়ের সাথে পা 
মিলাতে চাই না। যদিও ইমাম ইবনে হাজার 'আসকলানী এর 
বর্ণনানুযায়ী এ-ব্যাখ্যাটি একটি অনুল্পেখযোগ্য মত, যা মাযহাবের 
মুহাক্কিক বিদ্বানদের দ্বারা সমর্থিত নয়।. ৯৮৫ 


উপর্যুক্ত হাদীসসমূহের বিভিন্ন শব্দ ও বাক্যের প্রতি লক্ষ্য 
করলে পায়ের সাথে পা মিলানোর কথাই সঠিক বলে প্রমাণিত 
হয়। কেননা, রাসুল -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- দু'জনের 
মধ্যে শয়তানের দাঁড়ানোর স্থান রাখতে নিষেধ করেছেন। কাঁদের 
সাথে কাঁধ বরাবর করে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর উক্ত নির্দেশটি আংশিকভাবে পালিত হলেও পায়ের 
সাথে পা লাগিয়ে দাঁড়ালে তা পূর্ণভাবে পালিত হয়। এ ছাড়া সহীহ 
বুখারীতে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
হয়েছে তিনি বলেন: 


14, ইবনে হাজার 'আসকরুলানী, ফতহুলবারী;২/২১১। 
217 


গ্রন্থির সাথে তাঁর পায়ের গ্রন্থি মিলাতে দেখেছি” ১৯১। 


বস্তুত পায়ের সাথে পা মিলানো কথাটি হাদীসে সুস্পষ্টভাবে 
থাকা সত্তেও গোড়ালির সাথে গোড়ালি মিলানোর দ্বারা এর ব্যাখ্যা 
করা আদৌ সমীচীন নয়। কেননা, ‘কা'ব’ (45) শব্দটির 
আভিধানিক অর্থ: টাখনু বা গ্রন্থি। তা পায়ের গোড়ালির অর্থ 
প্রকাশ করার কথা কোনো অভিধানে পাওয়া যায় না। তা ছাড়া 
এর দ্বারা যদি গোড়ালির অর্থই উদ্দেশ্য হয়ে থাকতো, তা হলে 
আনাস রাদিয়াল্লাহু আনহু ও নু‘মান ইবনে বশীর এর হাদীসে 
বর্ণিত 'ক্কাদাম’ ও ‘কা'ব’ শব্দের পূর্বের ক্রিয়াপদটি (3১) না 
হয়ে ($%:3) ব্যবহৃত হতো। অর্থাৎ কথাটি এভাবে হতো: 
‘আমাদের একজন তাঁর পায়ের গোড়ালী অপরজনের গোড়ালির 
বরাবর করতো’ ৷ কিন্তু কথাটি এভাবে না হয়ে হয়েছে: “আমাদের 
একজন তাঁর পা অপরজনের পায়ের সাথে লাগাতেন'। এতে 
প্রমাণিত হয় যে, সাহাবীগণ আসলে পায়ের সাথেই পা মিলাতেন। 
কেননা, এতে দু'জনের মাঝে ফাঁক না রাখা সংক্রান্ত রাসূল - 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নির্দেশ পূর্ণভাবে পালিত হয়; 
যা গোড়ালির সাথে গোড়ালি বরাবর করলে সঠিকভাবে পালিত হয় 


1 বুখারী, প্রাগুক্ত; কিতাবুল আযান, বাব নং ৪৭;১/২৫৪। 
218 


না। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে, এ ব্যাখ্যাটি হাদীস বিরোধী 
হওয়া সত্তেও এবং মাযহাবের সকলের দ্বারা সমর্থিত না হয়ে 
কারো কারো দ্বারা সমর্থিত হওয়া সত্তেও এটাই আমাদের নিকট 
অনুসরণীয় হয়ে রয়েছে। যা আদৌ উচিত নয়। 


তিন, জানাযার নামাযে সূরায়ে ফাতিহাঃ পাঠ: 


সহীহ বুখারীতে ত্বলহা ইবন 'আবিল্লাহ রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত হয়েছে- তিনি বলেন: “আমি ইবনে “আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু এর পিছনে একটি জানাযার নামায আদায় 
করলাম, তিনি তখন তাতে সুরায়ে ফাতিহাঃ পাঠ করলেন। তিনি 
বললেন: এটি পাঠ করা সুন্নাত” ।১৭ সুনানে নাসাঈ এর বর্ণনায় 
রয়েছে: “তিনি তখন তাতে সূরা ফাতিহাঃ এবং অপর একটি সূরা 
সশব্দে পাঠ করলেন, এমনকি আমরা তা শুনতে পেলাম। জানাযা 
শেষ হলে পরে আমি তাঁর হাত ধরে তাঁকে তা সশব্দে পাঠ করার 
কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: তোমরা যাতে 


15. হাদীসটি নিম্নরূপ: " 1 5 ৬৩১০: 93 ০৪৪০ ০১4 ৪৪ ৩১০৪৬ ৩০ 
Es ৩6. SES ৩ সি তত ডু এও আআ ও এ 
দেখুন: বুখারী, প্রাগুক্ত:কিতাবুল জানাইয, বাব: নং ৬৪, হাদীস নং ১২৭০, 
১/৪৪৮; ইবনে হাজার আসকালানী, ফতুহুতল বারী; বাব নং ৬৫, হাদীস 


নং ১৩৩৫; ৩/২০৩। 
219 


অবগত হতে পারো যে, এটা পাঠ করা সুন্নাত ও হক, সে-জন্যেই 
আমি তা সশব্দে পাঠ করলাম” । ১৯৮ 


উপর্যুক্ত এ-হাদীস দু'টি দ্বারা জানাযার নামাযে সূরায়ে 
ফাতিহাঃ পাঠ করার কথা প্রমাণিত হয়। ইমাম ইবনে হাজার 
'আসকলানী বলেন: 


বিরোধপূর্ণ। ইমাম ইবনুল মুনযির রহ. ইবনে মাস'উদ রাদিয়াল্লাহু 
আনহু, হাসান ইবনে ‘আলী ও আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু 
আনহুম থেকে তা পাঠ করার বিধানের কথা বর্ণনা করেছেন। 
আর এটাই ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাকের মত। তবে আবু 
হুরায়রা ও ইবনে “উমার রাদিয়াল্লাহু আনহুমা এর ‘আমল থেকে 
জানাযার নামাযে কোনো কিরাত না থাকার কথা বর্ণিত হয়েছে। 
আর এটি ইমাম মালিক ও কৃফাবাসীদের মত।৯* 


"48, সুনানে নাসাঈর বর্ণনাটি নিম্নরূপ: ৩৫০ 529 4555 9 2650 295 059 
5 25 522 তি CS) 56 £ এ 583 ভা €5 এ এ 
৬৮." - দেখুন:ইমাম নাসাঈ, প্রাগুক্তঃকিতাবুল জানাইয, বাব: আদ-দু'আ, 
হাদীস নং১৯৮৭, ৪/৭৬; ইবনে হিববান, প্রাণ্তক্ত;৭/৩৪০। 


1% ইবনে হাজার, ফাতহুল বারী; ৩/২০৩। 
220 


ইমাম নাসাঈ কর্তৃক উপরে বর্ণিত হাদীসটি ইমাম তিরমিযী 
টি 


“এ হাদীসটি হাসান-সহীহ। রাসূল-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবী এবং অন্যান্য কিছু বিদ্বানগণের এ 
হাদীসের উপর ‘আমল রয়েছে, তাঁরা প্রথম তকবীরের পর সূরায়ে 
ফাতিহাঃ পাঠ করাকে পছন্দ করেন। এটাই ইমাম শাফিঈ, 
আহমদ ও ইসহাকের মত। আবার কোনো কোনো বিদ্বান 
বলেছেন: জানাযার নামাযে কুরআন পাঠ করা হবে না। কেননা, 
জানাযার মূল উদ্দেশ্য আল্লাহ তা'আলার প্রশংসা করা, তাঁর 
রাসূলের প্রতি দরূদ পাঠ করা এবং মৃত ব্যক্তির জন্য দো'আ করা 
বৈ আর কিছুই নয়। এটিই ইমাম ছাওরী ও অন্যান্য কুফাবাসীদের 


মত” | ১৫০ 


প্রচলন নেই। কারণ, আমাদের মাযহাবে এটি পাঠ করার 
অনুমোদন নেই। যেমন ইমাম মুহাম্মদ (রহ.) তাঁর মুওয়াত্বা গ্রন্থে 
লিখেছেন: 


150. তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, বাব নং ৩৯, হাদীস নং ১০২৭; 
৩/৩৪৬ ৷ 
221 


lise 919 ৯১৯৮1 ৮৮৪১ 


“জানাযার নামাযে কোনো কিরাত নেই, এটিই ইমাম আবু হানীফা 
(রহ.) এর মত”।৯১৯ দলীল হিসেবে তিনি আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহুর ‘আমল সম্বলিত একটি হাদীস বর্ণনা 
করেছেন। তাতে রয়েছে তিনি বলেন: যখন জানাযা রাখা হয় 
তখন আমি তকবীর পাঠ করি, অতঃপর আল্লাহর প্রশংসা করি 
এবং তাঁর রাসূলের উপর দরূদ পাঠ করি। এরপর মৃতের জন্য 
দো'আ করি...” । ৯২ 


জানাযার নামাযে সুরা ফাতিহাঃ পাঠ করার বিধান হানাফী 
মাযহাব ও অপর কোনো কোনো ইমামদের মতে না থাকলেও 
নিম্নে বর্ণিত কারণে আমাদের পক্ষে তা পাঠ করা উচিত: 


1. জানাযার নামাযে তা পাঠ করা সুন্নাত হওয়ার বিষয়টি 
উপর্যুক্ত বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত। না পাঠ করার বিষয়টি 
কোনো কোনো সাহাবীদের ‘আমল দ্বারা প্রমাণিত হলেও 


.আশ-শয়বানী, ইমাম মুহাম্মদ ইবন হাসান, প্রাগুক্ত;পৃ.১৬৯; সারখাসী, আবু 
বকর মুহাম্মদ ইবন আহমদ, আল-মাবসৃত; (করাচী: এদারাতুল কুরআন 
ওয়াল 'উলুমিল ইসলামিয়্যাঃ, সংস্করণ বিহীন, ১৯৮৭ইং), ২ / ৬৪। 


1». ইমাম মুহাম্মদ, প্রাগুক্ত; পৃ১৬৮। 
222 


যেহেতু তা পাঠ করাও সাহাবীদের ‘আমল দ্বারা সুন্নাত বলে 
প্রমাণিত, সেহেতু মৃতের কল্যাণের দিক বিবেচনা করে তা 
পাঠ করাই উত্তম। 

2. কোন সাহাবী যদি কোনো বিষয়ে একথা বলেন: “এমনটি 
করা সুন্নাত”, তা হলে হানাফী মাযহাবের অগ্রবর্তী ফিকহের 
উসূলবিদ+* ও শাফিঈ মাযহাবের উসুলবিদদের ** মতে এ- 
কথাটি মুসনাদ মুরফু' হাদীস হিসেবে গণ্য হবে। এ নিয়মের 
দৃষ্টিকোণ থেকেও তা পাঠ করা সুন্নাত বলে প্রমাণিত হয়। 
যদিও হানাফী মাযহাবের পরবর্তী ফকীহগণ ইবনে আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু এর এ হাদীসকে উক্ত নিয়মের আওতাধীন 
মনে করেন না। তাঁরা এটাকে বেদ'আতের বিপরীত যে 
সুন্নাত রয়েছে, সে রকম সুন্নাত বলে মনে করেন। অর্থাৎ 


5 হানাফী ফিকাহবিদদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমাম ইবনুল হুমাম 
তাঁর 'আত-তাহরীর' গ্রন্থে এবং এর ভাষ্যকার ইবনে আমীর আল-হাজও 
এ-জাতীয় কথাকে মুসনাদ মরফু* হাদীস হিসাবে গ্রহণ করার বিষয়টিকে 
সঠিক মাযহাব বলে স্বীকার করেছেন। দেখুন:ইবনে আমীর আল-হাজ্জ, 
শরহুত তাহরীর; ২/২২৪। 

1”.দেখুন: ইমাম নববী, ইয়াহইয়া ইবনে শরফ, আল-মাজমু' শরহুল মুহায্যাব; 


[স্থান বিহীন: দারুল ফিকর, সংস্করণ বিহীন, সন বিহীন), ৫/২৩২। 
223 


তাঁদের মতে জানাযার নামায সুরায়ে ফাতিহাঃ পাঠ ক'রে 
এবং না ক'রে দু'ভাবে আদায় করাই সুন্নাত ৷ 

. ইমাম আছরামের বর্ণনামতে বিশিষ্ট তাবে'ঈ মুজাহিদ থেকে 
বর্ণিত। তিনি বলেন: আমি তা পাঠ করার বিষয়টি ১৮ জন 
সাহাবীকে জিজ্ঞেস করেছি, তাঁরা সকলেই তা পাঠ করার 
কথা বলেছেন। *« 

থেকে বর্ণিত একটি মুসনাদ হাদীস দ্বারাও সমর্থিত। তিনি 
বলেন: “রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- আমাদেরকে 
করেছেন।”১৬ এ হাদীসের সনদে সামান্য দুর্বলতা 
থাকলেও *** ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক 


1».আল-লক্ষৌভী, আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হাই আল-হানাফী, আত- 
তা'লীকুল মুমাজ্জাদ ‘আলা মুওয়াত্তা ইমাম মুহাম্মদ; (দেওবন্দ: আশরাফী 
বুক ডিপো, সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ.১৬৯। 


15, ইবনে মা-জাঃ, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, বাব নং ২২, হাদীস নং ১৪৭৬, 


৩/৪৭৯। [(এর সনদ দুর্বল), সম্পাদক] 


15. ইমাম ইবনে হাজার 'আছকালানী এ হাদীসের সনদে সামান্য দুর্বলতা রয়েছে 


বলে মন্তব্য করেছেন। দেখুন : আবুল হাসানাত আব্দুল হাই, প্রাগুক্ত; 


পৃ.১৬৯। [শাইখ আলবানীও হাদীসটিকে দুর্বল বলেছেন] 
224 


বর্ণিত এবং অন্যান্য সাহাবীদের মতামত দ্বারা এ হাদীসের 
বক্তব্যের সত্যতা প্রমাণিত হওয়ার ফলে তা পাঠ করার 
বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ 
দ্বারা প্রমাণিত হয়। 

. তা পাঠ না করার বিষয়টি কোনো কোন সাহাবীর ব্যক্তিগত 
'আমল দ্বারা প্রমাণিত হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর কোনো সহীহ বা দুর্বল হাদীস দ্বারা তা পাঠ 
না করার বিষয়টি প্রমাণিত নয়। 

. সাহাবীদের মধ্যে যারা তা পাঠ না করার পক্ষে ছিলেন, তাঁরা 
হয়তো তা পাঠ করা সুন্নাত এ কথাটি অবগত হতে পারেন 
নি। পরবর্তীতে যখন সাহাবাদের মাঝে এ বিষয়টি নিয়ে 
দ্বিমত দেখা দেয়, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 
তা সশব্দে পাঠ ক'রে এর সুন্নাত হওয়ার বিষয়টি প্রমাণ 
করার চেষ্টা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এ 
ঘটনার বর্ণনা প্রসঙ্গে বর্ণিত বিভিন্ন হাদীস দ্বারা এ-কথাই 
প্রমাণিত হয়। 

. ইমাম আবু হানীফা (রহ.) এবং অন্যান্য ইমামগণের নিকট 
ইবনে আব্বাসের হাদীস পৌঁছে থাকলে তাঁরা অবশ্যই তা 
পাঠ করার ব্যাপারে মত দিতেন। কেননা, তাঁরা বলেছেন : 
“হাদীস যখন সহীহ হিসেবে পাওয়া যাবে তখন সেটাই হবে 


225 


আমাদের মত” । ৯৮ অথবা অন্তত তাঁরা এমনটি বলতেন : তা 

পাঠ করা উত্তম, তবে না করলেও কোনো অসুবিধা নেই। 
8. জানাযার নামাযে রুকু ও সেজদা না থাকলেও তা ফরয 
নামাযের ন্যায় কিবলা মুখী হয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমার 
সাথে আদায় করতে হয়। এর উদ্দেশ্য মৃত মানুষের জন্য 
দো'আ হয়ে থাকলেও শরয়ী দৃষ্টিকোণ থেকে এটি এক 
ধরনের নামায। সে জন্যে তাতে সুরা ফাতিহাঃ পাঠ করা 
আবশ্যক ৷ কেননা, “যে ব্যক্তি সুরা ফাতিহাঃ পাঠ করে নি 
তার কোনো নামায নেই”১৯, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কৰ্তৃক যে সব সাধারণ হাদীস রয়েছে, 
জানাযার নামাযও সে সব সাধারণ হাদীসের আওতায় পড়ে। 
9. তা ক্কিরাত হিসেবে না পাঠ করলেও অন্তত আল্লাহ তা'আলার 
ংসা ও দো'আ হিসেবে পাঠ করা-ই উত্তম। হানাফী 


ইমাম আবু হানীফা (রহ.) বলেছেন: ৯- ৪৬ ৬১১4। ০০ 1১ , “হাদীস 
যখন সহীহ হবে সেটাই আমার মাযহাব হবে”। দেখুন:ইবনে 'আবিদীন, 
হাশিয়াতু রদ্দিল মুহতার 'আলাদ দুররিল মুখতার; ১/৬৭। 

15 বুখারী, প্রাগুক্ত; কিতাব নং ১৬, সিফাতিস সালাত, বাব নং ১৩, হাদীস নং 


৭২৩, ১/২৬৩; মুসলিম, প্রাগুক্ত; ১/২৯৫তিরমিযী, প্রাগুক্ত; ২/২৫। 
226 


মাযহাবের প্রখ্যাত ইমাম ত্বহাবী ৯৮ এবং ইমাম ইবনুল হুমাম 
দো'আ হিসেবে তা পাঠ করার পক্ষে মত দিয়েছেন । ১৯ 

10. কবর যিয়ারতের উদ্দেশ্যে কবরের পার্শ্বে দাঁড়িয়ে কুরআন 
পাঠ করা জায়েয হওয়ার পক্ষে কোনো দলীল না থাকা 
সত্তেও আমরা কবরের পাশে দাঁড়িয়ে কবরস্থ ব্যক্তির 
কল্যাণের জন্য ফাতেহা পাঠ করার একটি সুন্নাত জারি 
করেছি, অথচ জানাযা করার সময় তা পাঠ করা জায়েয 
হওয়ার প্রমাণে এত সব দলীল ও যুক্তি প্রমাণ থাকা সত্ত্বেও 
মাযহাবের দোহাই দিয়ে আমরা তা পাঠ করাকে জায়েয মনে 
করি না। 


11. জানাযার নামাযে ফাতিহাঃ পাঠ করার প্রমাণে এত সব দলীল 
প্রমাণাদি থাকার কারণে তা পাঠ করা জায়েয হওয়ার বিষয়টি 
বিশিষ্ট হানাফী ফকীহ হাসান ইবন হাসান শরম্বুলালী (মৃত 
১৮২৭ খি.) ও মাওলানা আব্দুল হাই লক্ষৌভী স্বীকার 
করেছেন। যারা তা পাঠ করাকে মকরূহ বলেন তাদের কথার 


"০ ইবনে হাজার ‘আসক্কালানী, ফতহুলবারী;৩/২০৪। 
‘গ ইবনুল হুমাম, কামাল উদ্দীন মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, শরহে ফতহুল 
ক্বাদীর; (দ্বার এহইয়াউত তুরাছিল ‘আরাবী, সংস্করণ বিহীন, সন বিহীন), 


১/৪৫৯ । 
227 


(৮১৩৫1০2001৩ 3 8558) ৮০৮ ৮৬০৮ ০৪) 
নামে একটি পুস্তকও রচনা করেছেন এবং মাওলানা আব্দুল 
হাই লক্ষৌভী বলেছেন : তা পাঠ করা মকরূহ বলার কোনই 
যুক্তি নেই ।**২ 

সত্যিকার অর্থে কুরআন ও হাদীসের যথার্থ অনুসারী হয়ে থাকি, 
তা হলে আমাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও উম্মে 
বলে বিবেচিত হবে। জানাযার নামাযে সূরা ফাতিহা : পাঠ করার 
বিধান আমাদের মাযহাবে নেই, এ কথা বলে ‘আলেম সমাজের 
পার পাবার কোনো সুযোগ নেই। কেননা, এর অর্থ হচ্ছে : আমরা 
দু'টি জায়েয কর্মের মধ্যে যে কাজটি উত্তম, সেটিকে উত্তম বলে 
স্বীকৃতি না দিয়ে যে কাজটি করা শুধুমাত্র জায়েয সেটির উপর 
কর্মকে না জায়েয ও মকরূহ বলে তা পরিত্যাগ করছি এবং এ- 
সব করছি কেবল নিজ মাযহাবের দোহাই দিয়ে অন্ধভাবে তা 
অনুসরণ করার কারণেই। আবার অনেককে এ-সব বিষয়ে 
জিজ্ঞাসা করা হলে এবং সহীহ হাদীস অনুযায়ী যা পালন করা 


1£. আবুল হাসানাত আব্দুল হাই, প্রাগুক্ত; পৃ. ১৬৯। 
228 


উত্তম তা পালন না করার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা 
বলেন : এ সব বিষয়ের ফয়সালা বহু পূর্বেই শেষ হয়ে গেছে। এ 
সব নিয়ে আমাদের চিন্তা করার কোনই অবকাশ নেই। কিন্তু প্রশ্ন 
হলো : এ সব নিয়ে চিন্তা করার অবকাশ যদি না-ই থাকে, তা 
হলে আমাদের মাযহাবেরই বিশিষ্ট মনীষীগণ কেনইবা আমাদের 
মধ্যে প্রচলিত এসব ‘আমলের বিপরীত “আমলকে সঠিক বলে 
মন্তব্য করলেন? এতে প্রমাণিত হয় যে, আমাদের মাঝে প্রচলিত 
কোনো কোনো ‘আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করার অবকাশ 
রয়েছে। আর সে জন্যেই তাঁরা উপযুক্ত ধরনের মন্তব্য করেছেন। 
এতে প্রমাণিত হচ্ছে যে, আমাদের মাঝে এমনও কিছু কর্ম রয়েছে 
যা প্রচলিত নিয়মে না হয়ে অন্যভাবে হওয়াই উচিত ও উত্তম 
ছিল। কিন্তু মাযহাবে অনুত্তম কর্ম প্রচলিত হয়ে গেছে বলেই 
আমরা আর সঠিক ও উত্তম ‘আমলে ফিরে যেতে চাই না। 
অনুসরণের ক্ষেত্রে এমন মানসিকতা পোষণ করা কি সঠিক তা 
আমাদের ভেবে দেখা উচিত। এ-ভাবে মাযহাবের অন্ধ তাকলীদ 
করার কথা বলে বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত সঠিক বা উত্তম 
‘আমল পরিত্যাগ করলে আখেরাতে কি পরিত্রাণ পাওয়া যাবে? 
এতে কি আল্লাহ ও তাঁর রাসূলের যথার্থ অনুসরণ ও আনুগত্য 
হবে? 


229 


অনুসরণের ব্যাপারে সাধারণ ও আধুনিক শিক্ষায় শিক্ষিতদের 
অবস্থা: 


এ তো গেলো দেশের ‘আলেম সমাজের অনুসরণ সংক্রান্ত 
দূরবস্থার কথা। তারা অনেকটা চোখ থাকতে অন্ধ এর অবস্থার 
মত হয়ে রয়েছেন। অপর দিকে দেশের সাধারণ শিক্ষিত জনগণ 
ধর্মীয় উপাসনা ও অনুষ্ঠানাদি পালনের ক্ষেত্রে সাধারণ 'আলেমদের 
অনুসরণে মাযহাবে প্রচলিত বিষয়াদির অন্ধ অনুসরণ করে 
থাকেন। অবশ্য এ ক্ষেত্রে তারা অনেকটা অপারগও বটে। তবে 
দুনিয়া অর্জন ও শাসনের ক্ষেত্রে তারা ধর্মীয় বিধানের কোনো 
তোয়াক্কা করেন না। সে-জন্য রাজনীতি থেকে শুরু করে অন্যান্য 
সকল ক্ষেত্রেই তারা নিজেদের অথবা পশ্চিমাদের তৈরী বিধি- 
বিধানের অনুসরণ করে চলেছেন। দেশ পরিচালনার জন্য আল্লাহর 
সংবিধান রচনা না করে নিজেদের খেয়াল-খুশী অনুযায়ী সংবিধান 
বিধান থাকা সত্তেও এর প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ না করে তারা 
সে-সব ক্ষেত্রে নিজেদের পক্ষ থেকে আইন ও বিধান রচনা করে 
সংসদে তা পাশ করে নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। যারা 
দেশ ও বিচার বিভাগ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত আইন ও 


230 


বিধানকে বর্তমান সময়ে তা বাস্তবায়নের অযোগ্য বলে উপেক্ষা 
করেন এবং দেশ ও বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে পশ্চিমাদের 
অনুসরণ করেন অথবা নিজেদেরকে সে-জন্যে প্রয়োজনীয় আইন 
শির্কে নিমজ্জিত হয়ে রয়েছেন। আর যারা আল্লাহ প্রদত্ত আইন ও 
বিধানকে বর্তমানে বাস্তবায়নের যোগ্য মনে করা সত্তেও 
পারিপার্শ্বিক বিবিধ কারণে তা বাস্তবায়ন করতে না পেরে মানব 
রচিত আইনের দ্বারা দেশ ও বিচার বিভাগ পরিচালনা করেন, 
তারা সর্বদাই কবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছেন। ১৬ 
নিজেদের পরকালীন জীবনের কল্যাণের স্বার্থে এ কাজ থেকে 
তাদের তাওবা করা একান্ত প্রয়োজন। 


১৬.পীরের নিকট রহমত ও করুণা কামনা করা : 


মানুষ কোনো অপরাধ করুক আর না-ই করুক, সর্বাবস্থায় 
তার মন আল্লাহর কাছে তাঁর রহমত ও করুণার ভিখারী হয়ে 
থাকবে নিজের জানা বা অজানা সকল অপরাধের মার্জনা লাভের 
জন্য সর্বদা তাঁরই নিকট আত্মসমর্পণকারী হয়ে থাকবে । কেননা, 


19, শায়খ মুহাম্মদ ইবন ইব্রাহীম আ-লুশয়খ, তাহকীমুল কাওয়ানীন; (মদীনা : 
মারকাযু সুউনিদ দাওয়াতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা, ৩য় সংস্করণ, 


১৪০৪ হি:), পৃ.১১। 
231 


সর্বদা তাঁর করুণাকামী হয়ে থাকা হচ্ছে অন্তরের একটি উপাসনা 
বিশেষ, যা মৃত বা জীবিত কোনো পীর বা ওলির নিকট প্রকাশ 
করা যায় না। এ জাতীয় উপাসনার নির্দেশ করে আল্লাহ বলেছেন: 


[০5:১1] ALLE 2) 175 ¥ 


“তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো এবং 
তাঁরই নিকট আত্মসমর্পণ কর” । ৯৬ আল্লাহর দিকে ফিরে আসার 
পদ্ধতি সম্পর্কে কারো জানা না থাকলে তা জানার জন্য তিনি 
জীবিত লোকদের মধ্যে যারা তা জানেন, তাদের নিকট থেকে তা 
জেনে নিবে, এটাই শরী“আতের নির্দেশ। তা জেনে নিয়ে আল্লাহর 
কাছে সে তার মনের কথা বলবে, তাঁর কাছেই অনুনয় বিনয় করে 
রহমত কামনা করবে। কিন্তু পীর ভক্তদেরকে এর ব্যতিক্রম 
করতে দেখা যায়। তারা আল্লাহর পরিবর্তে তাদের পীর বাবার 
কাছেই বিনয় প্রকাশ করেন। তারই কাছে ক্ষমা ও করুণা ভিক্ষা 
করেন। উদাহরণস্বরূপ নিম্নের কথাগুলো লক্ষ্য করা যায়। এক 
ব্যক্তি একটি বই এর প্রচ্ছদ পৃষ্ঠায় লিখেছে : 


1”. আল-কুরআন, সূরা যুমার: ৫৪। 
232 


“হে চাঁদপুরীশাহ! হে আমার বাবা ও পীর এবং ক্রিবলা! 
আমার উপর রহম করুন” ।.৯৮৫ 


অপর এক কবিতায় একজন লিখেছে: 
“আশা পুরাও ওহে চাঁদপুরী মাওলা দু'জাহান 
তা না হলে দুই অধমে করো না কুরবান।”৯৬ 
অপর এক ব্যক্তি বলেছে: *** 


অপর একজন তার পীরকে খেতাব করে বলেছে:“ তুমি 
তোমার ভক্তদের জন্য ক্ষমাশীল ও দয়ালু ছিলে”। ৯৮ 


15. চাঁদপুরী শাহ পীরের ভালবাসা প্রকাশার্থে লিখিত “প্রেমের শুরা-এক্কের 
খনী” নামক পুস্তিকার প্রচ্ছদ পৃষ্ঠায় একথাগুলে লিখিত রয়েছে। (বইটির 
প্রকাশক: চাঁদপুরী শাহ দরবার শরীফ: খাদেম মুহাম্মদ শফিকুল ইসলাম, 
১ম সংস্করণ) । 

15, তদেব; কবিতা নং- ১৯। 

19, তদেব; কবিতা নং- ২০। 

233 


থেকে প্রচারিত এক পত্রে জনৈক ভক্ত লিখেছে : “ওহে বাবা! 
তুমি যদি আমার উপর রহম না কর, তা হলে আমার কী অবস্থা 
হবে।” 

এভাবে পীর ভক্তগণ তাদের পীরকেই আল্লাহর গুণে 
পীরের কাছেই আত্মসমর্পণ করে তার করুণা ও দয়া ভিক্ষা করে 
থাকেন। 


'*. কুমিল্লা জেলার গাজীউল হক মাইজভান্ডারীর কোন এক ভক্তের কথা, যা 


তার কবরের প্রচার পত্র থেকে গ্রহণ করা হয়েছে। 
234 





অভ্যাসগত শির্কের উদাহরণ (03. এ ১) 

উপরে উদাহরণস্বরূপ যে সব কর্মের বর্ণনা প্রদান করা হলো, 
এর দ্বারা স্বতঃই প্রমাণিত হয় যে, আমাদের দেশের অসংখ্য 
মুসলিম আল্লাহর উপাসনা তথা তাঁর উলুহিয়্যাতের ক্ষেত্রে শির্কে 
নিমজ্জিত রয়েছেন। এবার যদি আমরা তাদের অভ্যাস বা 
ব্যবহারিক অবস্থার দিকে লক্ষ্য করি, তা হলে দেখতে পাব যে, 
মহান আল্লাহ মানুষের জীবনের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের 
মালিক হওয়া সত্তেও অনেক মুসলিমদেরকে কল্যাণার্জন ও 
অকল্যাণ দূরীকরণার্থে এমন সব পন্থা অবলম্বনে অভ্যস্ত দেখা যায়, 
যা প্রকৃতপক্ষে আল্লাহর পরিবর্তে তাঁর সৃষ্টির নিকট কল্যাণার্জন ও 
অকল্যাণদূরীকরণ কামনা করার শামিল। নিম্নে এর কতিপয় 
উদাহরণ তুলে ধরা হলো: 
1. রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব দ্রব্য দ্বারা নির্মিত আংটি বা 

বালা পরিধান করা : 

আমাদের দেশের রাজধানীর ফুটপাতে এবং বড় বড় 
পাইকারী বাজারে এমন কিছু ব্যবসায়ের দোকান পাওয়া যায়, যারা 
ধাতব নির্মিত আংটি বা বালা বিক্রি করে থাকেন। অনেক 
লোকদেরকে তা বাত রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ উপকারী 
বিশ্বাস করে আংগুলে ও হাতে ব্যবহার করতে দেখা যায়। 


235 


আল্লাহর ইচ্ছার বাইরে কোনো বস্তই নিজস্ব গুণে কোনো রোগের 
ক্ষেত্রে উপকারী বা অপকারী হতে পারে না। তাই কোনো বস্তুকে 
কোনো ক্ষেত্রে উপকারী বা অপকারী বলা বা এ ধারণা করে তা 
ব্যবহার করা শির্কে আসগার হিসেবে গণ্য হয়ে থাকে । আরব 
সমাজে এ-জাতীয় রোগে এ ধরনের বালা ব্যবহারের প্রচলন ছিল। 
এতে রোগীর অন্তরে ধাতব বস্তুর প্রতি উপকারী হওয়ার ধারণার 
সৃষ্টি হয় এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে আল্লাহর পরিবর্তে বস্তুর 
উপর ভরসা করা হয়। এ কারণে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এ ধরনের বালা ব্যবহার করতে নিষেধ করেছেন । যার 
প্রমাণ প্রথম অধ্যায়ে আরব সমাজে প্রচলিত অভ্যাসগত শির্কের 
বর্ণনা প্রসঙ্গে প্রদান করা হয়েছে। 


২. জিন বা অপর কোনো রোগের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য 
শরীরে তা'বীজ ব্যবহার করা : 


জিনের অশুভ দৃষ্টি এবং বিভিন্ন রোগের অনিষ্ট থেকে বাঁচার 
জন্য আমাদের দেশের সাধারণ মুসলিমদের মাঝে তা'বীজ ব্যবহার 
করা একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। তারা এ-সব 
তাঁবীজ কোনো জিন সাধক বা পেশাদার কোনো পীর-ফকীর বা 
কবিরাজ, উলঙ্গ ও মাথায় জটধারী পাগল বা পাগলের ভানকারী 
লোকদের নিকট থেকে তাদেরকে ওলি বা দরবেশ জ্ঞান করে 


236 


নিয়ে থাকেন। এদের চটকদার কোনো কোন কথাকে তারা তাদের 
কারামত মনে করে ধোকায় পড়ে যান। অথচ তারা জানেন না যে, 
এ-জাতীয় তা'বীজদানকারী জিন সাধক, কবিরাজ ও পাগলেরা 
আসলে শয়তান। এভাবে যারা প্রতারণার মাধ্যমে অর্থ সম্পদ 
উপার্জন করতে চায় এদের সাথে যে শয়তানের গোপন সখ্যতা 
গড়ে উঠে, সে সম্পর্কে আল্লাহ বলেছেন: 


€ এ 30 উর এ © ST এ ৩০৬০5) 
[৭ থে এ] 


“কাদের উপর শয়তান অবতীর্ণ হয়, সে সম্পর্কে আমি কি 
তোমাকে সংবাদ দেব? শয়তানতো প্রত্যেক মিথ্যুক ও পাপিষ্ঠ 
ব্যক্তির উপরেই অবতীর্ণ হয়ে থাকে” । ১৬ 


তা'বীজ ব্যবসায় কোনো কোনো মসজিদের ইমাম ও 
মাদরাসার কোনো কোনো শিক্ষকগণও পিছিয়ে নেই। তারা 
কুরআনের আয়াত অথবা তা'বীজের কিতাব থেকে তা"বীজ দিয়ে 
অপরদিকে এর মাধ্যমে তারা জনগণকে শির্কে আসগারে নিমজ্জিত 


1”, আল-কুরআন, সূরা শুআরা: ২২২। 
237 


করছেন। অথচ আল্লাহ তা'আলা তাঁর আয়াতসমূহ বিক্রি করতে 
নিষেধ করে বলেছেন: 


টা চি ১ রদ 8: হা, ৬ 22 [৫] 35:52 ৩০ [5১144 
398৮৬ ৫9৮ Ns এ জল এস ওত ৯ 
[ALO S50 3017 UE CE 30515 


“তোমরা আল্লাহর আয়াতের বিনিময়ে অল্পমূল্য অর্থাৎ দুনিয়া 
হাসিল করোনা” ।** 


বাজারে তা'বীজ দানের সহায়ক কিতাব অনেক রয়েছে। 
তন্মধ্যে নকশে সুলায়মানী ও চরমোনাই এর পীর মাওলানা সৈয়দ 
মোহাম্মদ এছহাক এর তা"বীজের কিতাব উল্লেখযোগ্য । মানুষের 
জীবনের বিবিধ রোগ-ব্যাধি নিবারণের জন্য তাতে অনেক ধরনের 
পথ্য দেয়া রয়েছে। যার কোনোটি কুরআনের আয়াতের, কোনোটি 
শয়তান ও ইবলিসের নামের । নিম্নে সর্বশেষটির চিত্র তুলে ধরা 
হলো: ** 


"0, আল-কুরআন, সূরা বাক্কারাঃ : ৪১। 
"4 সৈয়দ মোহাম্মদ এছহাক, তাবিজের কিতাব; (ঢাকা: আল-এছহাক 


প্রকাশনী, সংশোধিত সংস্করণ, ১৩৯৭ বাংলা), ৭ নং তদবীর , পৃ. ৩৮। 
238 





০৯৭ ১১০৬ ১১ ১৯০১৪ 








১৬০০৪ ১৯০১৪ ১৯৪] ule 
৩9০১৪ ১১৫১ ule sl 
১১০৬ sl ৩9০১৪ ১৩৫১ 

















কুরআন ও হাদীস থেকে তা'বীজ দিলে বা ব্যবহার করলে 
তা জায়েয বা না জায়েয, এ নিয়ে কিছু কথা থাকলেও উপরে 
চিত্রসহ যে তা'বীজের বর্ণনা দেয়া হলো, তা মুসলিম মনীষীদের 
সর্বসম্মতিক্রমে অবৈধ । কেননা, এমন তা‘বীজ গ্রহণ করার অর্থ 
হচ্ছে- গায়রুল্লাহের নিকট রোগ নিরাময়ের জন্য আশ্রয় প্রার্থনা 
করা যা প্রকাশ্য শির্ক। এ-ছাড়া এতে তা'বীজ ব্যবহারকারীর 
ভরসা আল্লাহর উপর থাকার বদলে তার মনের অজান্তেই 
তা'বীজের উপর নেমে আসে। সে-জন্য রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম- বলেছেন: 


BEE ৩৪ 


239 


“যে ব্যক্তি কোনো কিছুকে (তা'বীজ হিসেবে) শরীরে 
ঝুলালো, তার রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব তাকেই বুঝিয়ে 
দেয়া হয়”।১১ এমতাবস্থায় সে আল্লাহর হেফাজতে না থেকে 
নিজের হেফাজতে চলে আসে। অপর হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ - 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেন: 


(975 এ$ Foe ae 
“যে ব্যক্তি তা'বীজ ঝুলালো সে শির্ক করলো”। ১ 


তা'বীজের প্রকারভেদ:তা"বীজ দু'প্রকার: 


এক.এমন সব তা'বীজ যা কুরআন শরীফের আয়াত বা 
দো"আয়ে মাণ্ছুরা ব্যতীত অন্য কিছু দ্বারা প্রদান করা হয়। শর'য়ী 
দৃষ্টিতে এ-জাতীয় তা'বীজ প্রদান করা ও ব্যবহার করা উভয়টাই 
হারাম। এ-জাতীয় তা'বীজ দানকারী বা ব্যবহারকারী যদি এ মনে 
করে যে, রোগ নিরাময়ের ক্ষেত্রে এ-তাবীজ নিজেই কাজ করে 
এবং নিজেই রোগকে প্রভাবিত করে, তা হলে তা শির্কে আকবার 
হিসেবে গণ্য হবে। আর যদি অনুরূপ ধারণা না করে আল্লাহর 


:ঃ তিরমিযী, প্রাপ্তক্র;কিতাব নং-২৯, বাবনং-২৪, হাদীসনং ২০৭২, ৩/৪০৩; 
বায়হাকী. প্রাপ্তক্ত২/৩০৭; হাকিম, প্রাপ্তক্ত;8/88১। 


"7 আহমদ, প্রাপ্তক্ত৪/১৫৬; আল-হাইছামী, মাজমাউয যাওয়াইদ; ৫/১০৩। 
240 


অনুগ্রহে উপকারী হয়ে থাকে এ-কথা অন্তরে রেখে মুখের দ্বারা 
শুধু তা'বীজকে উপকারী বলে বা তা'বীজের দ্বারা রোগের উপকার 
হয়েছে এমনটি বলে, তা হলে তা শির্কে আসগার হিসেবে গণ্য 
হবে। 


এ-জাতীয় তা'বীজ হারাম হওয়ার কারণ: 


এতে গায়রুল্লাহের সাথে অন্তরের সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহর 
উপর ভরসা না থেকে গায়রুল্লাহের উপর ভরসা হয়। যাবতীয় 
উপকারের মালিক আল্লাহ হওয়া সত্তেও এতে গায়রুল্লাহকে 
উপকারের মালিক বানিয়ে নেয়া হয়। আর যে বস্তু আল্লাহর উপর 
থেকে মানুষের ভরসাকে নষ্ট করে এবং গায়রুল্লাহকে উপকারী 
নির্দিষ্ট করে, তা শির্ক। এ-জন্যেই এ-জাতীয় তা'বীজ ব্যবহার করা 
হারাম। এতে উপকার থাকলেও শর'য়ী দৃষ্টিতে সে উপকার 
গ্রহণযোগ্য নয়। যেমন জাদু আল্লাহর ইচ্ছায় উপকারী হলেও সে 
উপকার গ্রহণ করা হারাম ও শির্ক। 


দুই, এমন সব তা'বীজ যা কুরআনুল কারীমের আয়াত দ্বারা 
প্রদান করা হয়। এ-জাতীয় তা'বীজের ব্যাপারে মুসলিম মনীষীদের 
মাঝে দুটি মত পরিলক্ষিত হয়। কেউ এটাকে জায়েয বলেন, 
আবার কেউ এটাকে না জায়েয ও হারাম বলেন। 


241 


আমার মতে যারা এ-জাতীয় তা'বীজকেও হারাম বলে মনে 
করেন, সত্য তাঁদের কথার মধ্যেই নিহিত রয়েছে। দলীল ও যুক্তি 
তাঁদের মতকেই সঠিক বলে প্রমাণ করে। কেননা; 


ক) তা'বীজ ব্যবহার করা শির্ক সম্বলিত যে সব হাদীস 
রয়েছে তা সাধারণভাবে বর্ণিত হয়েছে। তাতে কুরআন 
আর অ-কুরআনের তাবীজ বলে কোনো পার্থক্য করা 
হয় নি। 


খ) এতে তা'বীজ ব্যবহারকারীর ভরসা আল্লাহর উপর না 
থেকে তা'বীজের উপরে নেমে যায়। তা'বীজই তাকে 
বিপদ থেকে রক্ষা করবে-এ ধরনের একটি ভাবধারা 
ব্যবহারকারীর অন্তরে তার অজান্তেই সৃষ্টি হয়ে যায়, যা 
সুস্পষ্ট শির্ক। 

গ) তা'বীজ ব্যবহার করে উপকার পেলে আল্লাহর পরিবর্তে 
তা“বীজকেই উপকারী বলে মনে করা হয়। অথচ 
কোনো বস্তুর প্রতি অনুরূপ ধারণা করা শির্ক। 


ঘ) এ ছাড়া কুরআনের আয়াত দ্বারা তা"বীজ দেয়া জায়েয 
হলে অবৈধ তা“বীজ ব্যবসায়ীরা এর দ্বারা আসকারা 
পাবে। 


242 


ঙ) অনুরূপভাবে এর দ্বারা অবৈধ তা"বীজ ব্যবহারকারীরা 
বিভ্রান্তির শিকার হবে। তারা এটাকে অবৈধ তা"বীজের 
মতই মনে করবে। এটাকে ফকীর ও কবিরাজদের 
দেয়া তা'বীজই মনে করবে। 


চ) এছাড়া এতে কুরআনের অবমাননা করা হয়। কুরআন 
বিক্রি করে দুনিয়া উপার্জনের একটি হীন গন্থা 
উন্মোচিত হয়। 


ছ) সর্বোপরি রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
বাণী অনুযায়ী এতে মানুষের উপর আল্লাহর কোনো 
রক্ষণাবেক্ষণ থাকে না। 


জ) তা'বীজ ব্যবহারকারীর প্রতি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর বদ দো'আ থাকায় তা'বীজের 
দ্বারা মূলত কোনো উপকার পাবার কথা নয়।১* 
তা'বীজ ব্যবহার করার পর আল্লাহর ইচ্ছায় কোনো 
উপকার হয়ে থাকলেও এর মধ্যে তা‘বীজ ব্যবহারকারী 


1”. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
এ এ 2 9২ এ BE ৩2 
“যে তা'বীজ ব্যবহার করে আল্লাহ যেন তার উদ্দেশ্য পূর্ণ না করেন” । ইবনে 


হিববান, প্রাগুক্ত; ১৩/৪৫০; বায়হাকী, প্রাপ্তক্ত; ৯/৩৫০। 
243 


ব্যক্তির ঈমানী পরীক্ষা নিহিত থাকবে । সুতরাং যা 
ব্যবহার করলে শির্ক সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে, 
তা ব্যবহার না করাই শ্রেয়। 


৩. দুধের গাভী ও নতুন বাচ্চার গলায় তা'বীজ, জুতা ও জালের 
টুকরা ঝুলানো : 


দেশের কৃষকগণ মানুষের চোখের অশুভ দৃষ্টি থেকে দুধের 
গাভী ও তার নবজাত বাচ্চাকে রক্ষা করার জন্য গাভী ও বাচ্চার 
গলায় তা'বীজ ঝুলিয়ে রাখেন। অনেক সময় উক্ত উদ্দেশ্যে গলায় 
প্লাষ্টিকের সেন্ডেল ও জালের টুকরাও ঝুলিয়ে রাখেন। আরব 
রাখার প্রচলন ছিল। এতে ভরসাগত উপাসনায় শির্ক হয় বিধায়, 
রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তা কেটে দিতে নির্দেশ 
করেছিলেন । ১ 


4. স্বামীকে বাধ্য করার জন্য গোপনে ঘরের চুলা, বিছানা, বালিশ 
বা অন্য কোথাও তা‘বীজ রাখা: 
এ-জাতীয় কর্মকেও রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম- শির্কের মধ্যে শামিল করে বলেছেন: 


75 আৰু দাউদ, প্রাপ্তক্ত; ৩/৫২। 
244 


1358 2813 বিএ 3 421৩ 


“মন্ত্রের ঝাড়ফুঁক, তা'বীজ ও তেওলা শির্ক।”১*৬ “তেওলা” হচ্ছে 
এজাতীয় জাদু-টোনা যা মহিলারা স্বামীকে বাধ্য করার জন্য করে 
থাকে। আমাদের দেশেও এর বহুল প্রচলন রয়েছে। মহিলারা 
হিন্দু জাদুকর, কবিরাজ ও জিন সাধকদের নিকট থেকে তা"বীজ 
এনে এ জাতীয় কর্ম করে থাকেন। 


5. আগুন, রক্ত, খাদ্য দ্রব্য, সন্তান ও মাটি ইত্যাদির নামে বা 
তাতে হাত রেখে শপথ গ্রহণ করা : 
এ-জাতীয় কর্মের প্রচলনও সাধারণ মানুষের মধ্যে রয়েছে। 
অথচ শরী'আতে এ জাতীয় শপথ করা সম্পূর্ণ নিষিদ্ধ। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


(9751) 782 5 Dl ES ১2) 


1 তদেব; ৪/২১২। 
245 


“যে ব্যক্তি গায়রুল্লাহের নামে শপথ করলো, সে কুফরী অথবা 
শির্ক করলো ।”১৭৭ 


6. ওলীদের কবরের মাটি ও সেখানে জালানো মোম বিভিন্ন 

রোগের জন্য উপকারী বলে মনে করা : 

এ-জাতীয় কর্মও দেশের সাধারণ মানুষের মধ্যে অহরহ 
পরিলক্ষিত হয়। তারা বিভিন্ন রোগের ক্ষেত্রে ওলীদের কবরের 
মাটি ও সেখানে জালানো মোমবাতি অনেক উপকারী মহৌষধ 
মনে করে অত্যন্ত যত্নের সাথে বাড়ীতে নিয়ে যেয়ে তা ব্যবহার 
করে থাকেন এবং এর দ্বারা কোনো রোগ মুক্তি হলে তা কবরস্থ 
ওলির দান বা তাঁর ফয়েয ব'লে মনে করে থাকেন, অথচ এমন 
মাটি ও মোমকে উপকারী মনে করা শির্ক । 


7. কোন ভাক্কর্য বা স্মৃতিসৌধকে সম্মান প্রদর্শনের জন্য নিরবে 
দাঁড়িয়ে থাকা : 
ভাস্কর্য বা স্মৃতিসৌধ মানুষ বা অপর কোনো প্রাণীর 
আকৃতিতে নির্মাণ করা এমনিতেই শরী'আতে হারাম, কেননা এতে 
আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দেয়া ও সাদৃশ্য প্রকাশ করা হয়। যারা 


17; হাদীসটি হাসান সনদে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। 


তিরমিযী, প্রাগুক্ত; ৪/১১০; ইবনে হিববান, প্রাগুক্ত; ১০/২০০। 
246 


এমনটি করে হাদীসের বর্ণনানুযায়ী আখেরাতে তাদেরকে সবচেয়ে 
কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।১৮ কারো স্মরণার্থে কোনো 
প্রাণীর আকৃতি ব্যতীত অন্যভাবে কোনো উপায়ে ভাক্কর্য বা 
স্মৃতিসৌধ নির্মাণ করা যেতে পারে, তবে এ শর্তে যে, সেখানে 
কোনো ফুল দিয়ে বা নীরবে দাঁড়িয়ে সেটাকে কোনো প্রকার 
সম্মান প্রদর্শন করা যাবে না। কেননা; এটি মানুষকে সম্মান 
প্রদর্শনের ইসলামী পদ্ধতি নয়। বরং এ-জাতীয় সম্মান প্রদর্শনকে 
ইসলাম বাড়াবাড়ি বলে মনে করে এবং এটাকে সংশ্লিষ্ট ব্যক্তির 
পূজা হিসেবে গণ্য করে। এ-ছাড়া এটি খ্রিস্টানদের সংস্কৃতি, যা 
অনুসরণ করা থেকে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
মুসলিমদেরকে নিষেধ করেছেন। 


8. শিখা অনির্বাণের পাশে দাঁড়িয়ে আগুনকে সম্মান প্রদর্শন করা: 


মানুষের উপকারের জন্য আল্লাহ আগুনকে সৃষ্টি করেছেন। 
তাই আগুনের কাজ হচ্ছে তা মানুষের উপকারে ও তাদের 
খেদমতে ব্যবহৃত হবে । মানুষ কোনো অবস্থাতেই আগুনের খাদেম 


"8 হাদীসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত রাসূল- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেন : 

S332) CE 5 9৩৩ ৬ এ ৩ 
“কেয়ামতের দিন সবচেয়ে অধিক শাস্তি ভোগ করবে মূর্তি নির্মাণকারীগণ”। 


বুখারী, প্রাগুক্ত; ৫/২২২০; মুসলিম, প্রাগুক্ত; ৩/১৬৭০। 
247 


হতে পারে না। এক সময় পারস্যে অগ্নিপূজা হতো। তাই 
তাদেরকে অগ্নিপূজক বলা হতো। তারা আগুনের পাশে দাঁড়িয়ে 
সেটাকে সম্মান প্রদর্শন করতো। অগ্নিপূজারী না হয়েও যারা 
আগুনকে সম্মান প্রদর্শন করবে, তারা আগ্নিপূজারীদেরই একজন 
হিসেবে গণ্য হবে। অথচ এ-কাজটিও বর্তমানে আমাদের দেশের 
রাজধানীর সেনাকুর্জে ও সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে থাকে। 
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের রাজনীতিবিদগণ এমনকি অনেক 
সময় সেনাবাহিনীর উর্ধতন অফিসারগণ সেখানে অবস্থিত শিখা 
অনির্বাণে যেয়ে আগুনকে নির্দিষ্ট একটি কায়দায় সম্মান প্রদর্শন 
করে থাকেন। 


9. “গারোভাত তৈরী করে ভক্ষণ করা : 

হিন্দুদের অনুসরণে দেশের গ্রামাঞ্চলের মুসলিম কৃষকদের 
মাঝে এ কর্মের প্রচলন রয়েছে। হিন্দুরা তাদের লক্ষ্মী (হিন্দুদের 
ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী) মা এর পূজার জন্য আশ্বিন মাসের 
শেষ দিনে এ ভাত তৈরী করে কার্তিক মাসের প্রথম দিনে তা 
ভক্ষণ করে। মুসলিমরা যেহেতু হিন্দুদের অনুসরণে তা করে, তাই 
উভয়ের উদ্দেশ্য ভিন্নতর হলেও তা মুসলিম কর্তৃক লক্ষ্মী মা এর 
পূজারই শামিল। 


248 


10. কপালে টাকা স্পর্শ করে তা সম্মান করা: 

টাকা-পয়সা মানুষের সম্পদ। তা মানুষের জীবনের 
প্রয়োজন মিটানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। সে 
হিসেবে টাকা মানুষের খাদিম। মানুষ টাকার খাদিম বা গোলাম 
নয়। সম্পদের সম্মান হচ্ছে তাকে সংরক্ষণ করা, তাকে অবজ্ঞা ও 
তুচ্ছ জ্ঞান না করা। পায়ের নিচে ফেলে এটাকে দলিত-মথিত না 
করা। মাথা ও কপাল ঠেকিয়ে আল্লাহর উপাসনা ও তাঁকে সম্মান 
করতে হয়। তাই কপালে টাকা স্পর্শ করে টাকাকে সম্মান করা 
টাকাকে পূজা করারই শামিল। এ-কাজটিও অনেক মুসলিম 
ব্যবসায়ীদের মাঝে পরিলক্ষিত হয়। দোকান খোলার পর প্রথম 
বিক্রি হলেই তারা এ-কাজটি করে থাকেন। 


11.‘মনসা পুজার জন্য ভাত ও টাকা দান করা: 
এ-কাজটিও হিন্দুদের অনুসরণে দেশের দক্ষিণাঞ্চলের অনেক 
মুসলিমদের মাঝে প্রচলিত রয়েছে। 


12.‘মনসা দেবীর ক্ষতির হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে 
খাদ্যদ্রব্য দান করা। 
13.গাভীর গোবর অথবা নরম মাটিতে আঙ্গল দ্বারা সাতটি গর্ত 
করে নতুন গাভী থেকে আহরিত প্রথম দিনের দুধ দ্বারা সে 
গর্ত পূর্ণ করে এর উপর এক প্রকার ঘাস রেখে ‘মানিক’ 
249 


নামের কোনো পীর অথবা দেবতাকে এই বলে সম্মোধন 
করা: “যেমন তোমাকে সাতটি গর্ত ভরে দুধ দিলাম, 
তেমনিভাবে তুমি আমাকে দুধ দান কর।” এই বলে সেই 
গোবর বা মাটি পানিতে নিক্ষেপ করা। 

14. প্রচুর পরিমাণে দুধের গাভী প্রাপ্তির আশায় গোয়াল ঘরে 
পায়েশ তৈরী করে “মানিক' পীর বা দেবতার নামে তা 
উপস্থিত জনতার মধ্যে বিলি করা। 

15.খেজুর গাছের প্রথম রস দিয়ে গুড় তৈরী করে শেখ ফরীদ 
এর সন্তুষ্টি ও তাঁর বরকত প্রাপ্তির আশায় তাঁর নামে তা 
গরীবদের মধ্যে বন্টন করা। 

16.লক্ষমী মা এর সন্তুষ্টি ও তার সুদৃষ্টিতে ভাল ফলন লাভের 
আশায় সোমবার ও শুক্রবারে চাষাবাদ আরম্ভ করা এবং তার 
ক্ষতির আশঙ্কায় অন্য দিনে চাষাবাদ আরম্ভ করা থেকে বিরত 
থাকা। 

17.জঙ্গলের জিনের কাছে আশ্রয় চাওয়া: কাঠ বা গাছ কাটার 
জন্য জঙ্গলে যাওয়ার পূর্বে জঙ্গলের সরদারকে এই বলে 
আহ্বান করা : “মাগো! জঙ্গলে তোমার সন্তানরা এসেছে, 
মাগো! আশা করি তোমার অন্তরে দয়া থাকবে, হে জঙ্গলের 
সরদারিনী মা! তোমার সন্তানদের রক্ষা কর, তাদের তুমি 


250 


ভুলে যেওনা। জঙ্গলের সিংহ, বাঘ ও জিনদের এক পাশে 
রেখে দিও” 

18.খাওয়াজ খিযির ও পীর বদরকে আহ্বান করা : ভ্রমণে যাবার 
প্রাক্কালে নৌকায় আরোহণ করে পাঁচপীর, খাওয়াজ খিজির ও 
শেখ বদরকে আহ্বান করা। এ ধরনের আহ্বান দেশের 
সাধারণ মানুষদের মাঝে বহুল প্রচলিত রয়েছে। অনুরূপভাবে 
দুঃখজনকভাবে সাইমুম শিল্পীগোষ্টির শিশু-কিশোরদের গাওয়া 
একটি গানের কেসেটেও বদর বদর বলে বদর পীরকে 
আহ্বান সম্বলিত একটি গান রয়েছে। 

19.জঙ্গলের কাঠ সরদারিনীকে ভয় করা : কাঠ সংগ্রহের 
উদ্দেশ্যে নৌকা যোগে বের হয়ে নৌকায় শয়নের সময় মুখ 
নিচের দিকে দিয়ে শয়ন করা থেকে বিরত থাকা, এই ভয়ে 
যে, এতে কাঠ সরদারিনী রাগান্বিত হবে এবং কাঠ সংগ্রহ 
করা সম্ভব হবে না। 

20.মাটি ও গাছকে সালাম করা : কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে 
প্রবেশের সময় মাটি ও গাছকে সালাম করা, ললাট ও জিহবা 
দিয়ে মাটি স্পর্শ করা এবং মাগো মাগো বলে জঙ্গলে পদার্পণ 
করা। 

দেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন এলাকার মানুষের মাঝে এছাড়াও 


আরো অনেক শিকী কর্মকাণ্ড বিদ্যমান রয়েছে । তা জানার জন্য 
25] 


প্রয়োজনে মো: বুরহানুদ্দিন রচিত ‘শেরেক বিনাশ বা বেহেস্তের 
চাবি’ ও মাওলানা সৈয়দ আহমদ রচিত 'শিরেক বর্জন’ বই দুটি 
দেখা যেতে পারে ।১* 


সমাজে প্রচলিত শির্কে আসগার এর কতিপয় উদাহরণ 


এ পর্যন্ত দেশে প্রচলিত যত শির্কের উদাহরণ তুলে ধরা 
হয়েছে, এর দু'একটি ব্যতীত অবশিষ্ট সবকয়টিই শির্কে আকবার 
এর অন্তর্গত। নিম্নে সমাজে প্রচলিত কতিপয় শির্কে আসগার এর 
উদাহরণ তুলে ধরা হলো : 


1. কারো ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য করা। যেমন কাউকে 
এ-কথা বলা যে, “আল্লাহ এবং আপনি যা চান'। এ জাতীয় 
কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শির্ক হিসেবে 
গণ্য করেছেন। যার প্রমাণ আমরা প্রথম অধ্যায়ে বর্ণনা 
করেছি। 

2. আল্লাহর নাম ব্যতীত পিতা-মাতা, সন্তানাদি ও আগুন ইত্যাদির 
নামে শপথ গ্রহণ করা। 


1”শেরেক বিনাশ’ নামের বইটি ঢাকা থেকে আল-নাহদা প্রকাশনী কর্তৃক 
১৩৯৫ বাংলা সনে এবং 'শেরেক বর্জন’ বইটি সাতক্ষিরা থেকে হামিদিয়া 


লাইব্রেরী কর্তৃক ১৩৬৮ বাংলা সনে প্রকাশিত হয়েছে। 
252 


3.আব্দুর রাসূল, আব্দুন্নবী, গোলাম রাসূল, গোলাম মুস্তফা ও 
গোলাম সাকলায়েন ইত্যাদি নাম রাখা । 

4. পত্র লেখার সময় আল্লাহর রহমত ও পত্র প্রাপকের দো'আকে 
সম মর্যাদাবান করে এমনটি বলা যে, “আমি আল্লাহর রহমতে 
ও আপনার দো'আয় ভাল আছি। কথাটি এভাবে না বলে যদি 
বলা হয় : আমি আল্লাহর রহমতে অতঃপর আপনার দো"আয় 
ভাল আছি’, তা হলে তাতে শির্ক হওয়ার সম্ভাবনা থাকে না। 

5. চোখের অশুভ দৃষ্টি থেকে সন্তানকে রক্ষার জন্য সন্তানের 
ললাটে কালো টিপ বা দাগ দেয়া। এ-কাজটি আল্লাহর উপরে 
ভরসার পরিপন্থী বলে তা শির্কে আসগার । 

6. একই ভাবে চোখের কুদৃষ্টি থেকে ক্ষেতের ফসল রক্ষার জন্য 
মাটির পাত্রের পিঠে চুনা লেপ দিয়ে তা ক্ষেতে রেখে দেয়া। 
এ-কাজটিও আল্লাহর উপর ভরসার পরিপন্থী । 

7. লোক দেখানো ও তাদের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোনো 
কাজ করা। 

8. ভ্রমণের প্রাক্কালে রাস্তায় খালি কলসি দেখলে এটাকে অশুভ 
লক্ষণ বলে মনে করা। 

9. কলেরা, দাদ, একজিমা, এইডস, প্লেগ ও যক্ষা ইত্যাদি 
রোগকে ‘আল্লাহর ইচ্ছায় সংক্রামক রোগ’ হতে পারে এমনটি 


253 


না বলে কথায় ও লেখনীতে এ-গুলোকে সংক্রামক রোগ 
বলা। 
10.কোনো বস্তুকে আল্লাহর ইচ্ছায় ও তাঁর রহমতে কোনো 
রোগের ক্ষেত্রে উপকারী বা অপকারী এমনটি না বলে 
সরাসরি সে বস্তুকেই উপকারী বা অপকারী বলা। যেমন 
এমনটি বলা : নাপা ট্যাবলেট জ্বর সারানোর জন্য উপকারী। 
11.কোনো ওষধ খেয়ে আল্লাহর রহমতে রোগ সেরেছে এমনটি 
না বলে অমুক ওষধ খেয়ে রোগ সেরেছে এমনটি বলা। 
যেমন এমনটি বলা যে, নাপা খেয়ে আমার জ্বর সেরে গেছে। 
12.আল্লাহ অধিকাংশ জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতা দান ও তা 
ছিনিয়ে নেয়ার মালিক হওয়া সত্তেও কথায় ও লেখনীতে 
দেশের জনগণকে ক্ষমতার মালিক ও উৎস বলে মনে করা। 
13. কোনো কাজ সমাধা করার জন্য আল্লাহর উপর ভরসা না 
করে কোনো মানুষের উপর ভরসা করে এমনটি বলা যে, “এ 
কাজে আপনি আমার একমাত্র ভরসা" । 
এ সব শির্কে আসগার ছাড়াও সমাজে প্রচলিত আরো কিছু 
বিষয়াদি রয়েছে যা বাহ্যত কুসংস্কারের মতই মনে হয়। কিন্তু এ 
সব ক্ষেত্রেও বস্তুর প্রতি অপকারের ধারণা থাকায় মানুষের মনের 


254 


অবস্থার পরিপ্রেক্ষিতে তা শির্কে আকবার বা শির্কে আসগারে 
পরিণত হতে পারে। নিম্নে এর কিছু উদাহরণ তুলে ধরা হলো : 


কুসংস্কার 


1. বাড়ীর খাদ্য দ্রব্যের বরকত কমে যাওয়া এবং মৃত 
আপনজনদের রূহের উপর পানি পড়ে যাওয়ার ভয়ে রাতের 
বেলা ঘরের ব্যবহৃত পানি বাইরে না ফেলা। 

2. ভ্রমণের প্রাক্কালে কোনো গাভী বা কুকুর হাঁচি দিলে এতে 
দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা করা। 

3. রবিবারে বাঁশ কাটাকে বাঁশ ঝাড়ের জন্য অশুভ মনে করা। 

4. ভ্রমণের প্রাক্কালে বাড়ীর পিছনের দরজা দিয়ে বের হওয়াকে 
অশুভ বলে মনে করা। 

5. কোন ভাল কাজের উদ্দেশ্যে বের হলে অকল্যাণ হতে পারে 
এ ভয়ে পিছনের দিকে ফিরে না তাকানো। 

6. পরীক্ষায় শূন্য পাওয়ার ভয়ে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম 
খাওয়া থেকে বিরত থাকা । 

7. পেঁচা দেখলে বা এর আওয়াজ শুনলে এটাকে অশুভ মনে 
করা। 


255 


8. দিনের বেলা ঘরের চালে বসে কাক ডাকলে এটাকে কোনো 
মেহমান আগমনের পূর্বাভাস বলে মনে করা। 

9. বরকত লাভের উদ্দেশ্যে নতুন বউ এর পিতার বাড়ী থেকে 
শাড়ীর আঁচলে বেঁধে কিছু চাউল এনে তা স্বামীর বাড়ীর 
গুদামে ছিটিয়ে দেয়া। 

10.রাতের বেলা ঘরের চালে বসে পেঁচা ডাকলে এতে বিপদের 
আশঙ্কাবোধ করা। 

11. নবজাত শিশুকে জিনের অশুভ দৃষ্টি থেকে রক্ষার জন্য বাচ্চার 
কানে ছিদ্র করা। 

12. একই উদ্দেশ্যে বাচ্চার বালিশের নিচে জুতার টুকরা রাখা। 

13.বাংলা বর্ষ পঞ্জিকার বর্ণনানুযায়ী সপ্তাহের শনিবার, মঙ্গলবার 
ও অমাবশ্যার দিনকে অশুভ মনে করা এবং তাতে কোনো 
বিবাহ অনুষ্ঠান না করা। 

1এ.ব্যবসায়ে লোকসান হওয়ার ভয়ে বেলা ডুবার পর চিটাগুড় ও 
হলুদ বিক্রি করা থেকে বিরত থাকা। 

15.সোমবার ও শুক্রবার ব্যতীত অন্যান্য দিনসমূহে কৃষিকাজ 
আরম্ভ করলে ভাল ফলন হয় না বলে মনে করা। 

16.কলার চারা রোপণের পূর্বে ঘরের আঙ্গিণা অতিক্রম করলে 
কলার ফলন ভাল হয় বলে মনে করা। 


256 


17.কাঁচা মরিচের চারা লাগিয়ে হাতের দ্বারা আগুনের তাপ 
নেওয়া এ বিশ্বাসের ভিত্তিতে যে, এতে কাঁচামরিচ অধিক ঝাল 
হবে। 

18.হালুয়া বা মিষ্টি খেয়ে মিষ্টি কুমড়ার বীজ বপন করলে এতে 
কুমড়ায় মিষ্টি বেশী হয় বলে মনে করা। 

19.রাতের বেলা কাউকে টাকা দিলে এতে ভাগ্য খারাপ হবে বলে 
মনে করা। 

20.পৃথিবী একটি ষাড়ের শিং এর উপর রয়েছে, যখনই উহা শিং 
নাড়া দেয় তখনই ভুমিকম্প হয় বলে মনে করা। 

21.ভ্রমণের সময় রাস্তায় কোনো বিধবা মহিলার সাথে সাক্ষাৎ 
হলে বিপদের ভয়ে ভ্রমণ বাতিল করা। 

22.নতুন পোশাক পরিধান করার পর হাঁচি আসলে এটাকে অশুভ 
বলে মনে করা। 

23. বৈশাখ মাসের প্রথম দিনে দোকানে মাল বাকী বিক্রি করাকে 
অশুভ মনে করা। 

24.সকাল বেলা দোকান খুলে সারাদিন বিক্রি না হওয়ার ভয়ে 
প্রথমে কারো কাছে বাকীতে কিছু বিক্রি না করা। 

25.চল্লিশা পালন না করলে মৃত ব্যক্তির কবরে আযাব হয় বলে 
মনে করা। 


257 


26. নবজাত শিশুকে জিনের কুদৃষ্টি থেকে বাঁচানোর লক্ষ্যে শিশুর 
মাথার চুল না কাটা। 

29. শনিবার ও মঙ্গলবারকে অশুভ মনে করে ভ্রমণে না যাওয়া । 

28.সন্তান বিকলাঙ্গ জন্ম হওয়ার ভয়ে স্ত্রী গর্ভবতী থাকাবস্থায় গরু 
ও ছাগল যবাই করা থেকে বিরত থাকা। 

29.পেট ব্যথা হলে তা নিবারিত হওয়ার আশায় বিরিয়ানী পাক 
করে তিন রাস্তার মাথায় একটি পাত্রের মাঝে কিছু খাবার 
রেখে আসা। 

30.কোনো কলাগাছের কাঁদি সঠিকভাবে বের না হলে গর্ভবতী 
সে কাঁদির কলা খেতে না দেয়া। 

31.জমজ সন্তান হবার ভয়ে যুক্ত কলা খাওয়া থেকে বিরত 
থাকা । 
উপর্যুক্ত বিষয়াদি ছাড়াও দেশের মানুষের মাঝে আরো 

অনেক বিষয়াদি রয়েছে যা শুনতে কুসংস্কারের মত মনে হয়। 

তবে মানুষের অন্তরের অবস্থা বিচারে এ সব ধ্যান-ধারণা শির্কে 

আকবার বা আসগারে পরিণত হতে পারে। 


258 


চতুর্থ পরিচ্ছেদ 
জাহেলী যুগে প্রচলিত কর্মের সাথে বাংলাদেশের মুসলিমদের 
কর্মের তুলনামূলক আলোচনা 


বিশ্বাস, কর্ম ও অভ্যাসের মাঝে প্রচলিত যে সব শিকী কর্মকাণ্ডের 
কথা আলোচিত হয়েছে, আশা করি এর দ্বারা চিন্তাশীল পাঠক 
মহলের নিকট এর সাথে জাহেলী যুগের মানুষের বিশ্বাস, কর্ম ও 
অভ্যাসের কী পরিমাণ মিল বা অমিল রয়েছে, তা অনেকটা 
পরিষ্কার হয়ে গেছে। এর পরেও বিষয়টি যাতে সর্ব সাধারণের 
নিকট সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় সে জন্যে নিম্নে উভয় 
সময়ের শিকী কর্মকাণ্ডের একটি তুলনামূলক বর্ণনা ছক আকারে 
প্রদান করা হলো : 





জাহেলী যুগের বিশ্বাস, কর্ম | বাংলাদেশের অধিকাংশ 
ও অভ্যাস মুসলিমদের বিশ্বাস, কর্ম ও 
অভ্যাস 





গণক ও কাহিনদের | গণক, টিয়া পাখি ও বানরের 


259 














ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস 


মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা 





সম্পর্কীয় কথায় বিশ্বাস 


ভাগ্য 
সম্পর্কীয় কথায় বিশ্বাস 


জিন সাধকদের গায়েব 
সম্পর্কীয় কথায় বিশ্বাস 


প্রফেসর হাওলাদার ও অন্যান্য 
জ্যোতিষদের ভাগ্য সম্পর্কীয় 
কথায় বিশ্বাস 





আমাদের নাবী ও ওলিগণ 
গায়েব জানেন 





ও অমঙ্গল জানার চেষ্টা 


টিয়া পাখি ও বানরের সাহায্যে 
ভাগ্য জানার চেষ্টা করা 








ওয়াদ, সুআ', য়াগুছ 
ইত্যাদি ওলিদের নামে 
নির্মিত মূৰ্তিসমূহ প্রয়োজন 
পূরণ করতে পারে বলে 





আউলিয়াগণ বিভিন্ন প্রয়োজন 
পূরণ করতে পারেন বলে বিশ্বাস 


260 








বিশ্বাস করা 





খ্রিস্টান ও হিন্দুদের ন্যায় 
অবতারবাদে বিশ্বাস করা 


খতমে নারী পড়ার মাধ্যমে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর নাম নিলেই তাঁর নামের 
বদৌলতে যাবতীয় সমস্যার 
সমাধান হয়ে যায় বলে বিশ্বাস 


আল্লাহ নিজেই রাসূল হয়ে 
আগমন করেছিলেন বলে বিশ্বাস 





আহমদ আর আহাদ এর মধ্যে 
কেবল "মীম" অক্ষরের পাথ্যর্ক বলে 
বিশ্বাস করা 











আরশে যিনি আল্লাহ ছিলেন 
আগমন করেছিলেন বলে বিশ্বাস 





261 








করা 





দেবতারা ইহকালীন 
কল্যাণারজন ও অকল্যাণ 


বিশ্বাস করা 


ওলীদের মধ্যকার গাউছ ও 
কুতুবগণ দুনিয়া পরিচালনা 
করেন এবং মানুষের কল্যাণ ও 
অকল্যাণ করতে পারেন বলে 
বিশ্বাস করা 





ওলি ও ফেরেস্তাদের নামে 
নির্মিত মূর্তি ও দেবতাসমূহ 
আল্লাহর কাছে মানুষের 
জন্য শাফা'আত করতে 
পারেন বলে বিশ্বাস করা 


আউলিয়াগণ নিজস্ব মর্যাদা বলে 
আল্লাহর কোনো পূর্বানুমতি 
দিতে পারবেন বলে বিশ্বাস করা 








ফেরেস্তা ও ওলিদের নামে 
নির্মিত দেবতাদেরকে 
সাধারণ মানুষদের জন্য 
আল্লাহর নিকটবর্তী করে 
দেয়ার মাধ্যম হিসেবে মনে 





মৃত ওলীদেরকে আল্লাহর 
নিকটতম করে দেয়ার মাধ্যম 
হিসেবে মনে করা 





262 








উয্যা ও যাতে আনওয়াত 
নামের গাছ সর্বস্ব দেবতা 
যুদ্ধে বরকত ও বিজয় 
এনে দিতো বলে বিশ্বাস 


মৃত ওলিগণ ভক্তদের সমস্যা 
সমাধানে হস্তক্ষেপ করতে পারেন 
বলে বিশ্বাস করা 


ওলিগণ সাগরকে তার ধ্বংসযজ্ঞ 
থেকে বারণ করতে পারেন বলে 
বিশ্বাস করা 


ওলীদের কবরের উপর অথবা 
পার্শবর্তী স্থানে উৎপন্ন বা 
লাগানো গাছের শিকড়, ফল ও 
পাতার মাধ্যমে বরকত ও বিবিধ 
কল্যাণ লাভ করা যায় বলে মনে 
করা 











কবরের পুকুর ও কুপের পানি 
পান ক'রে এবং মাছ, কচ্ছপ ও 


কুমীরকে খাবার দিয়ে রোগ মুক্তি 





263 








ও বরকত কামনা করা 





“মানাত' নামের পাথর 
সর্বস্ব দেবতার নিকট 
প্রয়োজন পূরণের জন্য 


কামনা করা 


রক্ষিত কথিত আবু জেহেলের 
হাতের পাথর দিয়ে রোগ মুক্তি 
কামনা করা 








নিকট আশ্রয় কামনা করা 





নারায়ণগঞ্জের কদমরসুল দরবারে 
রক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর কথিত কদম 
মুবারকের ছাপ বিশিষ্ট পাথর 
দ্বারা রোগ মুক্তি ও কল্যাণ কামনা 
করা 


কাঠ ও মধু সংগ্রহকারীদের দ্বারা 
জঙ্গলের জিন ও হিংস্র প্রাণীর 
অনিষ্ট থেকে রক্ষার জন্য 





264 








আশ্রয় প্রার্থনা করা 





বিল ও জলাশয়ের মাছ ধরার 
নামক জিনকে শিরনী দিয়ে সন্তুষ্ট 


করা 





পৃথিবীর ঘটনা প্রবাহের 
উপর তারকা ও নক্ষত্রের 


মানুষের ভাগ্যের উপর গ্রহ ও 








প্রভাবে বিশ্বাস করা 
-- তারকার সুদৃষ্টিতে জমিতে স্বর্ণ 
জন্মে বলে বিশ্বাস করা 
গোত্রীয় নেতাদের প্রবৃত্তি | মানব রচিত বিধানের আলোকে 


অনুযায়ী গোত্র শাসন করা 


দেশ শাসন করা 











আল্লাহর পরিবর্তে দেশের 
জনগণকে হক্ষমতায় বসানোর 





265 











দাদ ও প্লেগ রোগকে নিজ 
থেকে সংক্রামক রোগ বলে 
বিশ্বাস করা 


কলেরা, বসন্ত, দাদ, এজিমা, 
যক্ষা, প্লেগ ও এইড’স রোগকে 
নিজ থেকে সংক্রামক রোগ বলে 
মনে করা 





দেবতাদের দিকে মুখ করে 
দো'আ করা 


দো'আ গৃহীত হওয়ার জন্য 
মুরশিদ, পীর ও ওলিদের 
কবরের দিকে মুখ করে দো'আ 
করা 





দেবতারা ছোট ছোট 
ব্যাপারে সাহায্য করতে 
পারে এ বিশ্বাসের ভিত্তিতে 
তাদের নিকট তা কামনা 


মৃত ওলিগণ সাহায্য করতে 
পারেন, এ বিশ্বাসের ভিত্তিতে 
তাঁদের নিকট সাহায্য চাওয়া 











ঝড়-তুফানের সময় আল্লাহর 





266 








বদলে পাঁচ পীর, খওয়াজ খিজির 
ও বদর পীরকে সাহায্যের জন্য 
আহ্বান করা 





ওলিদের মূর্তির সামনে 
বিনয়ের সাথে দাঁড়ানো 


ওলিদের কবর ও পীরের সামনে 
বিনয়ের সাথে দাঁড়ানো 





নিকট সাহায্য চাওয়া 


ওলীদের নিকট সাহায্য কামনা 
করা 





ওয়াদ, সুয়া ইত্যাদি 
অলিগণের প্রথমত কবর 
এবং পরে তাঁদের মূর্তির 
সামনে অবস্থান গ্রহণ করে 
আল্লাহর উপাসনায় 
মনোযোগ ও তাঁর 
নিকটবর্তী হতে চাওয়া 


ওলীদের কবরে অবস্থান গ্রহণ 
হাসিল করা এবং তাঁদের মাধ্যমে 
আল্লাহর নিকটবর্তী হতে চাওয়া 








চাঁদ ও সূর্যকে সেজদা করা 





ওলীদের কবরে সেজদা করা 


267 








বিপদাপদ দূর করার জন্য 
নিয়াজ ও মানত করা 


বিভিন্ন উদ্দেশ্যে ওলীদের কবরের 
মানত করা। 





চেয়ে অধিক ভালবাসা 


হুকুমকে প্রাধান্য দেয়া 


ওলীদের কবরকে ভয় করা 


দেবতারা মানুষের ক্ষতি 


সাধন করতে পারে বলে 
মনে করা 


দেবতাদের নিকট প্রয়োজন 


ওলীদের নিকট প্রয়োজন পূর্ণ 


পেশ করা 





উদ্দেশ্য পূরণের জন্য 


উদ্দেশ্য পূরণের জন্য ওলিদের 








দেবতাদের উপর ভরসা | উপর ভরসা করা 
করা 
প্রয়োজন নিয়ে দেবতাদের | প্রয়োজন নিয়ে ওলিদের 








268 








শরণাপন্ন হওয়া 


ধর্ম যাজকদেরকে হারাম ও 
হালাল নির্ধারণকারী বানিয়ে 
নেওয়া 


স্মরণাপন্ন হওয়া এবং তাঁদের 
নিকট ক্ষমা ভিক্ষা করা 


শরী'আত পালনের ক্ষেত্রে সহীহ 
হাদীসের উপর পীর ও 
মাযহাবের মতামতকে প্রাধান্য 
দেওয়া 





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বা পীরের নাম জপ 
করা 





দেবতাদের সাথে সম্পর্কিত 
কথিত বরকতপূর্ণ স্থান 
যাওয়া 


ওলীদের কবর ও তাঁদের সাথে 
থেকে যিয়ারত করতে যাওয়া 











মৃত্যুর পর ওলিগণ রূহানী শক্তি 
বলে অনেক কিছু করতে পারেন 





269 








বলে বিশ্বাস করা 





দেবতাদের গায়ে হাত 


গিলাফ ও তাঁদের স্মৃতিসমূহ 





দেবতা ও বাপ-দাদার নামে 
শপথ গ্রহণ করা 


দেবতাদের নামের সাথে 
মিলিয়ে সন্তানাদির নাম 
রাখা, বিশেষ করে তাদের 


আগ্তন, পানি ও মাটি ইত্যাদির 
নামে শপথ করা 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও কোনো ওলীর 
নামের সাথে মিলিয়ে সন্তানাদির 








দাস- আবদ, গোলাম | নাম রাখা, বিশেষ করে তাদের 

ইত্যাদি বলা দাস- আবদ, গোলাম ইত্যাদি 
বলা 

বরকত হাসিলের জন্য | ওলীদের কবর থেকে বরকত লাভ 


সন্তানদেরকে দেবতাদের কাছে 
নিয়ে যাওয়া 





ও রোগ মুক্তির জন্য সন্তানদেরকে 
সেখানে নিয়ে যাওয়া এবং তাদের 


270 








গায়ে কবরের কূপের পানি ছিটানো 
ও পান করানো 


শিকী পন্থায় অসুখ | বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে 
নিবারণের জন্য চেষ্টা করা | ঝাড়ফুঁক করা 





চোখের কুদৃষ্টি থেকে | কারো চোখ লাগা থেকে শিশুদের 
ঝিনুক থেকে আহরিত | হাড়, শামুক ইত্যাদি ঝুলিয়ে 














মুক্তার মালা পরানো । রাখা । 
উপর্যুক্ত তুলনামূলক আলোচনার মাধ্যমে এ কথা 


পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে যে, আমাদের দেশের অনেক 
মুসলিমদের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের সাথে জাহেলী যুগের 
মুশরিকদের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের যথেষ্ট মিল রয়েছে। তাদের 
মধ্যে এমনও অনেক শিকী কর্ম রয়েছে যা জাহেলী যুগের 
মুশরিকদের মধ্যে ছিল না। বিশেষ করে নৌকা যোগে কোথাও 
যাওয়ার বিষয়টির কথা বলা যায়। জাহেলী যুগের লোকেরা 
কখনও নৌকা যোগে কোথাও যাওয়ার প্রাক্কালে ঝড় ও তুফানের 
কবলে পতিত হলে তারা বিপদ থেকে মুক্তির জন্য একনিষ্ঠভাবে 


271 


আল্লাহকেই স্মরণ করে তাঁকে আহ্বান করতো বলে কুরআনুল 
কারীমে বর্ণিত হয়েছে ।১৯* অথচ দেখা যায়, অনেক মুসলিমরা 
অনুরূপ বিপদে পতিত হলে সাহায্যের জন্য একনিষ্ভাবে আল্লাহ 
তা'আলাকে আহ্বান না করে ওলিদেরকে সাহায্যের জন্য আহ্বান 
করে থাবেন। এতে প্রমাণিত হয় যে, জাহেলী যুগের মানুষেরা 
অনেক মুসলিমরা এর চেয়েও অধিক শিকারে পরিণত হয়েছে। 


৯, এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন : “তিনিই তোমাদের স্থলে ও সমুদ্রে 
ভ্রমণ করান। এমনকি যখন তোমরা নৌকাসমূহে আরোহণ করো এবং 
অনুকুল হাওয়ায় তা তাদেরকে বয়ে নিয়ে চলে, এতে তারা আনন্দিত হয়, 
ঠিক এমন সময় নৌকাগ্ুলোর উপর তীব্র বাতাস এসে আঘাত হানে, আর 
সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগে, তারা বুঝতে পারে যে, 
তারা অবরুদ্ধ হয়ে পড়েছে, তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে আহবান 
করতে লাগে এই বলে যে, যদি তুমি আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার 
কর, তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থকবো।” দেখুন : আলকুরআন, 
সূরা ইউনুস : ২২। এ সম্পর্কে আরো দেখা যেতে পারে সূরা আন'আম : 
৬৩; সূরা : আনকাবৃত : ৬৫, সূরা ইসরা : ৬৭। 


272 


তৃতীয় অধ্যায় 


অধিকাংশ মুসলিমদের শির্কে পতিত হওয়ার কারণ 

প্রথম পরিচ্ছেদ অধিকাংশ মুসলিমদের শির্কে পতিত 
হওয়ার পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ। 

দ্বিতীয় পরিচ্ছেদ ওলিগণ কি মানুষ ও আল্লাহর মাঝে 
ওসীলা বা মধ্যস্থৃতাকারী ? 

তৃতীয় পরিচ্ছেদ পার্থিব ও পরকালীন বিষয়ে অলিগণের 
শীফা'আত 

চতুর্থ পরিচ্ছেদ সাধারণ মুসলিমদেরকে শির্কে পতিত 


অপকৌশল 


273 


প্রথম পরিচ্ছেদ 
অধিকাংশ মুসলিমদের শির্কে পতিত হওয়ার পরোক্ষ ও প্রত্যক্ষ 
কারণ 
মানুষের প্রতিটি কাজের পিছনে পরোক্ষ ও প্রত্যক্ষ কোনো 
না কোনো কারণ থাকে। সে অনুযায়ী আমাদের দেশসহ অন্যান্য 
দেশের যে সব মুসলিম বিভিন্ন শিকী বিশ্বাস ও কর্মকাণ্ডে লিপ্ত 
রয়েছেন, তাদের সে সব বিশ্বাস ও কর্মের পিছনে কতিপয় 
পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ রয়েছে। 
প্রথম পরোক্ষ কারণ : ইসলামের সঠিক আকীদা সম্পর্কে 
তারা অজ্ঞ 
৩০ এজ: এ ও oral 89 ০৩৬০ ৬৪ ০3৭ শি] 
[2০০৮৮০| ০০১৪ ১০৬] 
এ নিয়ে চিন্তা করলে পরোক্ষ কারণ হিসেবে যে বিষয়টিকে 
মৌলিকভাবে দায়ী করা যায় তা হলো : সঠিক ইসলামী আক্বীদা ও 
বিশ্বাস সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ ও মূর্খ । ইয়াহুদী, খ্রিস্টান ও 


274 


লোকেরাও ঠিক এ পরোক্ষ কারণেই শির্কে নিমজ্জিত হয়েছিল 
বলে কুরআনুল কারীম ও হাদীস দ্বারা প্রমাণিত হয়। 

এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন : 
Ske ALS ছি ৩98 এস ৩১১ ৩৪ 5১ UG BLL গড ৯ 
LE EE 66 ৬ এল 9 & 05 টা £ে SEG 
5619 5৫21৯ 5 LEG GE ৩৪০ গর) ডি DS ৩৪ 

DA VOGAL OS 

“সে দিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা 
আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে, সে দিন তিনি 
উপাস্যদেরকে বলবেন: তোমরাই কি আমার এই বান্দাদেরকে 
পথভ্রষ্ট করেছিলে, না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? তারা 
অভিভাবকরূপে গ্রহণ করা সম্ভবপর ছিল না;কিন্তু আপনিই তো 
তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্তার দিয়েছিলেন, 
ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল 
ধ্বংসপ্রাপ্ত জাতি ।”১৮১ 

এখানে “তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল”এ কথার দ্বারা 
এ দিকেই ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ প্রদত্ত শরী'আত 


* আল-কুরআন, সূরা ফুরকান : ১৭-১৮। 
275 


সম্পর্কে অজ্ঞতার কারণেই যুগে যুগে মানুষেরা শির্কে পতিত 
হয়েছিল। অতীতের মানুষেরা যেমন আল্লাহর শরী'আত সম্পর্কে 
অজ্ঞ হওয়ার কারণে বিভিন্ন প্রত্যক্ষ শিকী বিশ্বাস, কর্ম ও অভ্যাসে 
লিপ্ত হয়েছিল, কালের পরিক্রমায় অনেক মুসলিমরাও ধীরে ধীরে 
ইসলাম থেকে অজ্ঞ হয়ে যাওয়া বা মূল থেকেই ইসলামী আক্বীদা 
ও বিশ্বাসের ব্যাপারে সঠিক ও স্বচ্ছ ধারণা না পাওয়ার কারণে 
নানাবিধ শিকী বিশ্বাস, কর্ম ও অভ্যাসে লিপ্ত হয়েছে। বর্তমানে 
করে থাকলেও মহান আল্লাহর উলৃহিয়্যাত ও রুবৃবিয়্যাত সম্পর্কে 
যে চিন্তা ও চেতনা মনে প্রাণে লালন করে মু'মিন ও মুসলিম হতে 
হয়, সে সম্পর্কে তাঁদের অনেকেরই সঠিক ও স্বচ্ছ ধারণা নেই। 
তারা মুখে মুখে ‘আল্লাহ আমার রব ও উপাস্য’ এ কথা বিশ্বাসের 
স্বীকৃতি দিয়ে থাকলেও কার্ষক্ষেত্রে তারা তাদের এ স্বীকৃতি 
বিনষ্টকারী বহু বিশ্বাস, কর্ম ও অভ্যাসে লিপ্ত রয়েছেন। মানব 
জাতির ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায়, নৃহ আলাইহিস 
সালামের জাতি থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত ইসলাম 
ধর্মে বিশ্বাসীদের শির্কে লিপ্ত হওয়ার জন্য এ অজ্ঞতা ও মূর্খতা 
হচ্ছে মূল ও প্রধানতম কারণ । 


276 


মুসলিমদের শির্কে লিপ্ত হওয়ার দ্বিতীয় পরোক্ষ কারণ হচ্ছে- 
তাদের চিরশক্র শয়তানের চতুর্মুখী ষড়যন্ত্র। শয়তান তাদেরকে 
পথভ্রষ্ট করার জন্য আল্লাহর সামনে যে প্রতিজ্ঞা করেছিল, তা সে 
অক্ষরে অক্ষরে পূর্ণ করতে সক্ষম হয়েছে। তাদের অজ্ঞতার 
সুযোগে ষড়যন্ত্রমূলকভাবে সে তাদেরকে এমন কিছু প্রত্যক্ষ 
কারণে জড়িয়ে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে তারা শির্কে নিমজ্জিত 
হয়। নিম্নে এর কয়েকটি কারণ বর্ণিত হলো। 
মুসলিমদের শির্কে নিমজ্জিত হওয়ার প্রত্যক্ষ কারণসমূহ : 

প্রথম কারণ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 
অলিগণের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সীমালজ্ঘন : 

আল্লাহর পরে নবী, রাসূল, তাঁদে যোগ্য উত্তরসূরী আলেম ও 
মাশায়েখগণ হলেন সাধারণ মানুষদের প্রশংসা ও সম্মান পাবার 
যোগ্য। তাই তাঁদের মর্যাদা ও সম্মান প্রদর্শনের বৈধ পন্থা হচ্ছে- 
কুরআন ও হাদীসে যে সকল নবী ও রাসূলগণের বর্ণনা এসেছে, 
তাদের নবুওত ও রেসালতের প্রতি বিশ্বাস করা। আমাদের নবী 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বশেষ নবী হিসেবে 
বিশ্বাস করা। নিজের আত্মা, পিতা-মাতা, সন্তানাদি, সকল মানুষ ও 
সম্পদের ভালবাসার উপর তাঁর ভালবাসাকে স্থান দেয়া। সব 
কিছুর অনুসরণ ও আনুগত্য বাদ দিয়ে নিঃশর্তভাবে কেবল তাঁর 
রেখে যাওয়া কুরআন ও সহীহ হাদীসের অনুসরণ ও অনুকরণ 


277 


করা। কর্ম জীবনে তাঁর সুন্নাতের একচ্ছত্র অনুসরণ করা ।*২ নবী 
ও রাসূলগণকে অতিমানব হিসেবে মনে না করে এ বিশ্বাস পোষণ 
করা যে, তাঁরা আমাদের মতোই মানুষ ছিলেন। তাঁদের ও 
আমাদের মাঝে পার্থক্য শুধু এতটুকু যে, তাঁদের আত্মাসমূহ পবিত্র 
হওয়ায় মহান আল্লাহ তাঁদেরকে সাধারণ মানুষের কাছে তাঁর বাণী 
পৌঁছে দেয়ার জন্য বাছাই করে নিয়েছিলেন এবং তাঁদের নিকট 
তাঁর বাণী প্রদান করেছিলেন। নবুওত ও রেসালতের দায়িত্ব 
জ্ঞান দান করেছিলেন, এর বাইরে তাঁরা নিজ থেকে আর কোনো 
অদৃশ্য সম্পর্কে জ্ঞাত হতে পারতেন না। তাঁরা তাঁদের সাধ্যের 
বাইরে অপ্রাকৃতিকভাবে কারো কোনো কল্যাণ করতে বা কোনো 
অকল্যাণ দূর করতে পারেন না। 
তাঁদের সাথে আচরণগত সম্মান : 

আচরণের দিক থেকে তাঁদেরকে যে সম্মান প্রদর্শন করতে 
হবে তা হলো তাঁদের জীবদ্দশায় বা মৃত্যুর পরেও তাঁদেরকে উচ্চ 
স্বরে নাম ধরে আহ্বান না করা। তাঁদের নাম আলোচনা করলে বা 
শ্রবণ করলে তাঁদের উপর সালাত ও সালাম পাঠ করা। আমাদের 


192. ইবনু তাইমিয়াহ, একতেদাউস সিরাতিল মুসতাকীম; সম্পাদনা : হামিদ 
আল-ফক্কী, (বৈরুত : দারুল মারিফাহ, সংস্করণ বিহীন, সনবিহীন), পৃ. 
৩৩৬ 

278 


নবীর জন্য বিশেষ করে সাধারণ সময়ে এমনিতেই এবং 
আজানের পর ও সালাতের মধ্যে দরূদ ও সালাম পাঠ করা। 
আজানের পর তাঁর উপর দরূদ পাঠ করা এবং আল্লাহর নিকট 
“ওসীলা" নামের একটি বিশেষ মর্যাদার স্থানে তাঁকে অধিষ্ঠিত 
করার জন্য দো'আ করা। মদীনায় বা তাঁর মসজিদ যিয়ারতে 
গেলে তাঁর কবর যিয়ারত করা। ইয়াহুদী ও খ্রিষ্টানরা যেমন 
তাঁদের নবী ও অলীদের কবরসমূহকে মসজিদ তথা গির্জায় 
রূপান্তরিত করেছিল তাঁদের কবরকে সেভাবে মসজিদে রূপান্তরিত 
না করা। মুশরিকরা যেমন কিছু সৎ মানুষের মূর্তির স্থানকে 
ঈদগাহ বা বার্ষিক ওরস ও মেলা বসানোর স্থানে পরিণত করেছিল 
তাঁদের কবরকে সেরূপ ঈদ পালনের স্থানে পরিণত না করা। 
নিকট ও দূর থেকে তাঁদের নিকট কিছু না চাওয়া। অনুরূপভাবে 
শুধুমাত্র তাঁদের নাম বা তাঁদের মান ও মর্যাদার ওসীলায় আল্লাহর 
নিকট কিছু না চাওয়া। তাঁদের কবর বা তাঁদের কবরের দেয়ালে 
বরকত হাসিলের জন্য হাত না বুলানো। কবরের পার্শ্ব বা ভিতর 
থেকে মাটি বা অন্য কিছু বরকত বা ওষধ হিসেবে ব্যবহারের 
জন্য সংগ্রহ না করা। 

ওলি ও ধর্মীয় নেতৃবৃন্দ যেহেতু নবী ও রাসুলগণের 
উত্তরাধিকারী, তাই তাঁরাও নবী-রাসূলগণের ন্যায় বৈধ সম্মান ও 
মর্যাদা পাবার অধিকার রাখেন; তবে এ বিশ্বাসের ভিত্তিতে যে, 


279 


তাঁরা আর নবীগণ অবস্থানগত দিক থেকে সমান মর্যাদার 
অধিকারী নন। নবীদের মত তাঁরাও জীবিত বা মৃত কোনো 
অবস্থায়ই অদৃশ্য সম্পর্কে কিছুই জানেন না। তাই নবীদের মত 
তাঁদেরকেও দূর বা নিকট থেকে কোনো প্রকার কল্যাণার্জন বা 
অকল্যাণ দূরীকরণের জন্যে আহ্বান না করা। মৃত্যুর পরে তাঁরাও 
অন্যান্য সাধারণ মৃতদের ন্যায় জীবিত মানুষদের দো'আর প্রতি 
মুখাপেক্ষী থাকেন। সে কারণে তাঁদের জন্য দো'আ করা। 
তাঁদের সাথে আচরণগত সম্মান হচ্ছে- তাঁদের কবর কারো 
বাড়ীর নিকটে হলে আল্লাহর কাছে তাঁদের মাগফিরাত কামনার 
জন্য মাঝে মধ্যে তা যিয়ারত করতে যাওয়া । তাঁদের কবর অপর 
কোনো জেলায় হলে কোনো জায়েয উদ্দেশ্যে সেখানে গেলে 
তাঁদের মাগফিরাত কামনা করার জন্য তা যিয়ারত করা। তাঁদের 
কবর বা কবরের আঙ্গিণাকে কোনো মসজিদের ন্যায় পবিত্র ও 
দো'আ কবুলের স্থান হিসেবে মনে না করা। তাঁদের নাম ও 
জাতের ওসীলায় আল্লাহর কাছে কিছু না চাওয়া। তাঁদের কবরকে 
মসজিদে রূপান্তরিত না করা। তাঁদের কবরকে কেন্দ্র করে বার্ষিক 
ওরস পালন না করা। তাঁদের কবরে সেজদা না করা, বরকত 
হাসিলের জন্য কবর বা সেখানকার কোনো কিছুর উপর হাত না 
বুলানো এবং সেখান থেকে মাটি বা অন্য কিছু সংগ্রহ না করা। 
কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সেখানকার কোনো গাছের গোড়ায় 


280 


সুতা না বাধা। গাছের মূল কাণ্ডে তারকাটা না লাগানো। কাগজে 
কিছু লিখে গাছের ডালে তা ঝুলিয়ে না রাখা। রোগ মুক্তির 
উদ্দেশ্যে সেখানকার পানির কূপ, পুকুর ও জলাশয় থেকে পানি 
সংগ্রহ করে না আনা। 

নবী-রাসূল ও ওলীদের মর্যাদা প্রদান প্রসঙ্গে এ কথা মনে 
রাখা যে, তাঁদের মর্যাদা প্রদানের উদ্দেশ্যে শরী'আত আমাদেরকে 
যা করতে অনুমতি দেয়, কেবল তা করার মধ্যেই তাঁদের প্রকৃত 
সম্মান নিহিত রয়েছে । আর যা করতে নিষেধ করে তা করার 
মধ্যেই তাঁদের অসম্মান নিহিত রয়েছে। তাঁদের বা তাঁদের 
কবরকে কেন্দ্র করে যা করা নিষেধ তা তাঁদের জীবদ্দশায় তাঁদের 
সম্মুখে করলে এতে যেমন তাঁরা অসন্তুষ্ট হতেন, তাঁদের মৃত্যুর 
পরেও তাঁদের কবরকে কেন্দ্র করে তা করলে এতে তাঁদের রূহ 
অসন্তুষ্ট হয়ে থাকবে। 

নবী-রাসূল ও সৎ লোকদের সম্মান প্রদর্শনের ব্যাপারে এ 
পর্যন্ত যা আলোচনা করা হলো, এটিই হচ্ছে তাঁদের সম্মান 
প্রদর্শনের বৈধ পন্থা। তাঁদের সম্মান প্রদর্শন করার সময় যারা তা 
লক্ষ্য করবে তারাই তাদের কর্তব্য যথাযথভাবে পালন করবে এবং 
শির্ক ও বেদ'আতে লিপ্ত হওয়া থেকে নিজেদেরকে নিরাপদে 
রাখবে । 


281 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর নিজ গৃহে 
দেওয়ার কারণ : 
ইয়াহুদী ও খ্রিস্টানরা তাদের নবী ও সৎ মানুষদের কবর 
ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষ সময়ে এদের উপর আল্লাহর 
অভিসম্পাত করে বলেছেন: 
50386 SUG সি 555 538) SGD 26 কু ক ঘন 
ges IE HE BD GE 2559 45৭ 8555 
“ইয়াহুদী ও খ্রিস্টানদের উপর অল্লাহর অভিসম্পাত, তারা 
তাদের নবীগণের কবরসমূহকে মসজিদ বানিয়েছে, তারা যা 
করেছে তা করা থেকে তিনি তাঁর উম্মতকে সতর্ক করেছেন। 
(আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন:) অদূর ভবিষ্যতে তাঁর কবরকে 
কেন্দ্র করে এ জাতীয় কাজের ভয় না হলে তাঁর কবর ঘরের 
হওয়ার কারণেই তিনি তাঁকে নিজ ঘরের ভিতরে দাফন করতে 
বলেছেন” ।৯* এ হাদীস দ্বারা স্পষ্টতই বুঝা যাচ্ছে যে, 


1» বুখারী, প্রাপুক্ত; কিতাবুল জানইয, বাব : ২২, হাদীস নং- ৪২৫; ১/১৬৮; 


মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল মাসাজিদ..., হাদীস নং- ৫৩১; ১/৩৭৭। 
282 


দ্বারা তাঁর কবরকে কেন্দ্র করে আহলে কিতাবদের অনুরূপ কর্ম 
করার ব্যাপারে আশঙ্কিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 
ged IE 595 95855 ১৭ I 
এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সে আশতঙ্খার কথাই ব্যাক্ত করেছেন। তাঁর কবরকে নিয়ে যাতে 
কোনো রকম বাড়াবাড়ি করা না হয় সে-জন্য তিনি তাঁর 
সাহাবীদেরকে সরাসরি নির্দেশ করে বলেছেন : 
1১55 E73 HE Yo 
“তোমরা আমার কবরকে বাৎসরিক ঈদ (ওরস) বা মেলা 
পালনের স্থানে পরিণত করো না ।”১৮5 
নবী বা সৎ মানুষদের কবরতো দূরের কথা তাঁদের কোনো 
নিদর্শন [,৬া] নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করারও কোনো 
সুযোগ ইসলামী শরী'আতে স্বীকৃত নয়। সে কারণেই আমরা 
দেখতে পাই হুদাইবিয়া নামক স্থানের যে গাছের নিচে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তাঁর সাহাবীগণের 
বয়'আত গ্রহণ করেছিলেন, আল্লাহ তা'আলা তাঁর একান্ত করুণায় 
সে গাছ ও স্থানের পরিচিতিও মুসলিমদের অন্তর থেকে 
সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন। ইবন “উমার রাদিয়াল্লাহু আনহু 


1৯4, প্রথম অধ্যায়ের টীকা নং ১৬৩ ভষ্টাব্য । 
283 


থেকে বর্ণিত। তিনি বলেন : “আমরা সন্ধির শর্তানুযায়ী) পরবর্তী 
বছর (উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে) হুদায়বিয়া 
নামক স্থানের যে গাছের নিচে আমরা বায়'আত গ্রহণ করেছিলাম, 
সে গাছটি নির্ধারণের ব্যাপারে (অনেক চেষ্টা করেও) আমাদের 
কোনো দু'জন ব্যক্তিও তা চিহ্নিত করার ব্যাপারে একমত হতে 
পারে নি। এ না পারাটি ছিল আল্লাহর একান্ত রহমতস্বরূপ।”১৮৫ 
ইবনে হাজার আসকালানী বলেন: “এ গাছটি নির্ধারণ করতে 
না পারার মধ্যে যে হিকমত নিহিত রয়েছে তা হলো : এ গাছের 
নিচে যে কল্যাণের কাজ হয়েছিল সেটাকে কেন্দ্র করে যাতে 
ভবিষ্যতে সেখানে কোনো ফেতনার জন্ম না হয়, সে জন্যেই এ 
গাছটি আল্লাহ নির্ধারণ করতে দেন নি। কারণ; যদি তা জনগণের 
নিকট পরিচিত থেকে যেতো, তা হলে এ গাছটি জাহিল ও অজ্ঞ 
লোকদের তা"খীম ও সম্মান পাওয়া থেকে নিরাপদ থাকতো না। 
এমনকি জাহিলদের অজ্ঞতা তাদেরকে এ-গাছটি বিভিন্ন অসুখ- 
বিসুখ দূরীকরণে উপকারী হওয়ার ধারণায় পৌঁছে দিতো ...।”১৮৬ 
সে গাছটি তখনকার সময়ে চিহ্নিত করা সম্ভবপর না হওয়া সত্ত্বেও 
পরবর্তীতে খেলাফতে রাশেদার আমলেই আন্দাজ ও অনুমানের 
উপর নির্ভর করে লোকেরা সেখানকার একটি গাছকে কেন্দ্র করে 


1, বুখারী, প্রাগুক্ত; কিতাবুল জিহাদ, বাব: ১০৯, হাদীস নং- ২৭৯৭;৩/১০৮০ 
19. ইবনে হাজার আস-কালানী, ফতহুল বারী; ৬/১১৮। 
284 


অনেকটা বাড়াবাড়ি আরম্ভ করে দিয়েছিল। নাফে' থেকে বর্ণিত 
যে, “উমার এর নিকট এ মর্মে সংবাদ এসে পৌঁছলো যে, কিছু 
লোকজন সেই গাছের নিচে যাতায়াত করে যার নিচে বায়'আত 
গ্রহণ করা হয়েছিল। এ সংবাদ শুনে তিনি তা কেটে দেয়ার 
নির্দেশ করেন। ফলে তা কেটে ফেলা হয়।”১৮* ইবন আবী 
শায়বাহ ও বুখারীর বর্ণনার মধ্যে বাহ্যিক কিছু বৈপরিত্য মনে 
হলেও আসলে দু’ বর্ণনার মধ্যে কোনো বৈপরিত্য নেই। কারণ, 
গাছটিতো আসলে পরবর্তী বছরই চিহ্নিত করা সম্ভবপর হয় নি; 
কিন্তু তা সত্ত্বেও পরবর্তীতে লোকেরা সেখানকার কোনো একটি 
গাছের ব্যাপারে অনুমানের ভিত্তিতে এ ধারণা করে নিয়েছিল যে, 
এটিই বোধ হয় সেই গাছ, যার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বায়'আত গ্রহণ করেছিলেন। এ ধারণার 
ভিত্তিতেই তারা সে গাছের নিচে যেতে আরম্ভ করেছিল। তবে 
“উমার রাদিয়াল্লাহু আনহু সে সম্ভাব্য গাছটিকেও কেটে দিয়ে 
ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে যে সব বেদ'আতী ও শিকী কর্মকাণ্ড 
হওয়ার আশঙ্কা ছিল, সে সবের মূলোৎপাটন করেন। 


9, শেখ আব্দুর রহমান ইবনে হাসান আলুস- শেখ, প্রাগুক্ত; পৃ. ২৪৬। 


মুসনাদে ইবনে আবী শায়বাহ থেকে উদ্বাত। 
285 


সৎ মানুষদের নিয়ে বাড়াবাড়ি করার ধরন ও প্রকৃতি প্রসঙ্গে 
ড. ইব্রাহীম বরীকান বলেন : “কথা ও কাজের মাধ্যমে কারো 
প্রশংসা ও স্তুতি বর্ণনা করার ক্ষেত্রে এর বৈধ সীমারেখা অতিক্রম 
করাকেই সৎ মানুষদের নিয়ে বাড়াবাড়ি করা (৬:৬০) 3 9401) 
বলা হয়”।৯৮ তিনি এ বাড়াবাড়িকে মোট দু'ভাগে বিভক্ত 
করেছেন: 
প্রথম প্রকার : কথার মাধ্যমে কারো প্রশংসা ও প্রস্তুতি 
বর্ণনার ক্ষেত্রে এর বৈধ সীমারেখা অতিক্রম করা। এ 
সীমাতিক্রমটি আবার তিন ভাবে হতে পারে : 
(ক) কারো প্রশংসা করতে গিয়ে তাঁকে আল্লাহ তা'আলার 
রুবৃবিয়্যাতের গুণাবলীর সাথে সম্পৃক্ত করে ফেলা। যেমন 
এ কথা বলা যে, তিনি বিপদ দূর করতে পারেন, কল্যাণ 
এনে দিতে পারেন, তিনি গায়েব সম্পর্কে জ্ঞাত ইত্যাদি । 
যারা আল্লাহ তা'আলা ব্যতীত অপর কারো ব্যাপারে এ 
জাতীয় ধারণা পোষণ করে, তারা আল্লাহর (রুবুবিয়্যাতের) 
গুণাবলীতে একত্ববাদী বিশ্বাসী বলে বিবেচ্য হবে না। 


1৯, ড. ইব্রাহীম বরীকান, প্রাগুক্ত; পৃ. ১৭৪, ১৭৫। 
286 


কারণ, এ জাতীয় ধারণা তাওহীদী বিশ্বাসের পরিপন্থী ও 
শির্কে আকবার এর অন্তর্গত” 

(খ) এমন সব কথা ও কাজ করা যা তাওহীদের পূর্ণতার 
পরিপন্থী। যেমন কারো নামে শপথ করা, কথার মাধ্যমে 
কারো ইচ্ছা ও কামনাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য করে 
‘আল্লাহ ও আপনি যা চান’ এমনটি বলা। এ জাতীয় কথা 
শির্কে আকবার এর পর্যায়ে না পড়লেও শির্কে আসগার এর 
অন্তর্ভুক্ত হওয়ায় তা আল্লাহর একত্ববাদের পূর্ণতার 
পরিপন্থী । 

(গ) এমন কোনো গুণে কাউকে গুণান্বিত করা যা শির্ক নয়, 
তবে তা সে গুণান্বিত ব্যাক্তির মধ্যেও নেই। যেমন কারো 
কৃপণ হওয়া সত্ত্বেও তাকে একজন বড় দানশীল হওয়ার 
গুণে গুণান্বিত করা। (যেমন কাউকে সত্যিকারের ওলি না 
হওয়া সত্তেও তাকে 'অলিয়ে কামেল, অলিকুল শিরোমণি, 
পীরে কামেল, কিবলায়ে দু'জাহন ও হাদীয়ে জামান ইত্যাদি 
গুণে গুণান্বিত করা)। মিথ্যা কথা বলা হারাম ও নিকৃষ্ট 
কবিরা গুনার অন্তর্ভুক্ত হওয়ার কারণে কাউকে মিছেমিছি 


, তদেব। 
287 


এরূপ গুণে গুণান্িত করাও হারাম ও কবিরা গুনাহের 

অন্তর্গত কাজ। 

দ্বিতীয় প্রকার : কর্মের মাধ্যমে কারো মর্যাদা দানের ক্ষেত্রে 
সীমালজ্ঘন করা। এটি আবার চার ভাবে হতে পারে : 

1. মানুষসহ সৃষ্টির যে কোনো বস্তুর সামনে রুকু ও সেজদা করা, 
তাকে আল্লাহর ন্যায় ভালবাসা, গোপন ভয় করা, গুনাহের 
কাজ করে কারো নিকট ক্ষমা ভিক্ষা করা, কোনো বিষয়ে 
কারো উপর পূর্ণ ভরসা করা, নিঃশর্তভাবে কারো আনুগত্য ও 
অনুসরণ করা ইত্যাদি। এ জাতীয় কর্ম তাওহীদের সম্পূর্ণ 
পরিপন্থী । কেননা, এ সব শির্কে আকবরের অন্তর্গত কাজ। 

2. আল্লাহর উপাসনার উদ্দেশ্যে কারো কবর বা কবরে নামায 
পড়া, সেজদা করা, কুরআন তেলাওত ইত্যাদি করা এ 
ধারণার ভিত্তিতে যে, সেখানে এ সব কাজ করা উত্তম। এ 
জাতীয় কর্ম শির্কে আসগার এর অন্তর্ভুক্ত হওয়ায় তা 
তাওহীদের পূর্ণতার পরিপন্থী । 

3. কারো মর্যাদা বাড়ানোর জন্য এমন কোনো কাজ করা যা শির্ক 
গুনাহের অন্তর্ভুক্ত নয়। তবে শর'য়ী দৃষ্টিতে সে কাজটি 
হারাম। যেমন কারো কবর পাকা করা, তাতে স্মৃতিসৌধ 
নির্মাণ করা ও নাম লেখা ইত্যাদি কর্ম। এ জাতীয় কাজ 


288 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত বিরোধী 
হওয়ায় তা বেদ‘আতের অন্তর্গত ৷ 

4. সৎ মানুষদের নিয়ে বাড়াবাড়ি করার প্রসংগ নিয়ে আলোচনা 
করতে গিয়ে আল্লামা নাসির উদ্দিন আলবানী (মৃত ১৯৯৯ 
খ্রি) বলেন: “যে সকল মাধ্যম বিলম্বে হলেও জনগণের 
শির্কের মত অমার্জনীয় অপরাধে নিমজ্জিত করার কারণ হবার 
আশঙ্কা রয়েছে, হিকমত চায় যে, সে সকল মাধ্যমও নিষিদ্ধ 
করা হোক। আর সে-জন্যেই কবরের উপর মসজিদ নির্মাণ 
দূর-দৃূরান্তে সফর করতে, কবরকে মেলার (ওরসের) স্থান 
বানাতে ও কবরবাসীদের নামে শপথ করতে নিষেধ করা 
হয়েছে। কারণ, এ সব কর্মই কবরকে নিয়ে বাড়াবাড়ি ও 
কবরকে পুজা করার দিকে পৌঁছে দেয়। বিশেষ করে যখন 
মানুষের জ্ঞান লোপ পেয়ে অজ্ঞতা বেড়ে যায় এবং উপদেশ 
দানকারীদের সংখ্যা কমে যায়, তখনকার কথাতো বলা-ই 
বাহুল্য।”১ 


:%, মুহাম্মদ নাসির উদ্দিন আলবানী, তাহযিরুস সাজিদ ‘আন ইন্তেখা-যিল 
কুবুরি মাসাজিদা; (বৈরুত : আল-মাকতাবুল ইসলামী, ৪র্থ সংস্করণ, 


১৪০২হিজরী), পৃ. ১৫৪, ১৫৫। 
289 


বস্তুত সৎ মানুষদের সম্মান ও মর্যাদা দানের ক্ষেত্রে সাধারণ 
মানুষেরা তাদের বিশ্বাস, কথা ও কর্মের মাধ্যমে যে সব বাড়াবাড়ি 
করে, সে বাড়াবাড়িই হচ্ছে অতীত ও বর্তমান কালের সকল 
দেশের সাধারণ মানুষদের বিশেষ করে আউলিয়া ও 
দরবেশগণের কবর ও কবরসমূহে যারা গমনাগমন করে এবং 
সেখানে যারা বার্ষিক ওরস পালন করে তাদের- পথভ্রষ্ট হওয়ার 
মূল কারণ। ধর্ম ও সৎ মানুষদের নিয়ে বাড়াবাড়ি করার ক্ষেত্রে 
শরী'আতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও সতর্কবাণী থাকা সত্বেও সাধারণ 
মুসলিমদেরকে এ ক্ষেত্রে সীমালজ্ঘন করতে দেখা যায়। মহান 
আল্লাহ ও তাঁর রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-যা যা করতে 
নিষেধ করেছেন, এর কোনটিই করা থেকে তারা বিরত হয় নি। 
এটিই হচ্ছে সকল স্থান ও কালে মুশরিক ও বেদ“আতীদের 
চিরাচরিত অভ্যাস। রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
সাধারণ মুসলিমদের ব্যাপারে এ ভয় করেছিলের যে, তারা তাঁর 
উপযুক্ত মর্যাদায় সমাসীন না করে তাতে অতিরঞ্জিত করতে 
চাইবে, তাঁর কবরকে বার্ষিক ওরস ও মেলা বসানোর স্থানে 
পরিণত করবে। এই আশঙ্কায় তিনি তাঁর সাথীদের এ-সব করা 
থেকে নিষেধ করে বলেছেন: 


290 


49 43510 ১০5 ৩ ৬৫৪ 3 SGU গন CS 855৭, 
14553 
যেরূপ বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেরূপ বাড়াবাড়ি 
করো না, তোমরা বরং আমার ব্যাপারে বলো: আমি আল্লাহর বান্দা 
ও তাঁর রাসুল।”১৯ 
ওরস বা মেলা বসানোর স্থানে পরিণত করতেও নিষেধ করে 
বলেছেন: 
455 37518 ৭) 
“তোমরা আমার কবরকে কোনো প্রকার ওরস বা মেলা 
বসানোর স্থানে পরিণত করো না” । ৯২ 
কিন্তু এ সব নিষেধের বাণীসমূহ থাকা সত্তেও মুসলিম 
সমাজে এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। 
বিভিন্ন ওলীদের কবর ও কবরকে কেন্দ্র করে মুসলিমরা যা 
করেন, তা দেখে মনে হয় যে, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


19, ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/৪৭। “উমার রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীসটি 
বর্ণিত। 


1%? প্রথম আধ্যায়ের ১৬৩ নং টীকা দ্রষ্টাব্য। 
29] 


আলাইহি ওয়াসাল্লাম-এর রওযা মুবারক আমাদের দেশে পেতো, 
তা হলে সেখানে তারা সেই সব কাজই করতো যা তাঁর কবরকে 
কেন্দ্র করে করা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। 
তাদেরকে এ সব কর্ম করা থেকে কেউ বারণ করলে নবী 
প্রেমের» মিথ্যা দাবীতে তারা এর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে 
তুলতো। প্রয়োজনে এ জন্য তারা আত্মানুতিও দিতো। তবে 
আল্লাহ তা'আলার অপার রহমত যে, তিনি তাঁর নবীর কবরকে এ 
রকমের মিথ্যা প্রেমিক!দের নানাবিধ অপকর্মের হাত থেকে 
হেফাযত করেছেন। 
দ্বিতীয় কারণ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এবং 
ওলিগণ কে বৈশিষ্ট্য প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি 
করা: 
মহান আল্লাহর গুণগত যে নিরানববইটি নাম রয়েছে সে সব 
নামের সম্পর্ক হচ্ছে তাঁর রুবুবিয়্যাতের সাথে। আল্লাহর এ সব 
গুণ থাকার কারণেই তিনি আমাদের রব। সে সব বৈশিষ্ট্যের মাঝে 
রয়েছে তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ বা গায়েবের জ্ঞানী, সর্ব দ্রষ্টা, সকল 
কল্যাণ ও অকল্যাণকারী ...ইত্যাদি। এ সবের ক্ষেত্রে তাঁর কোনো 


"? প্রেম শব্দটি আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য মোটেই মানানসই শব্দ নয়। 
তাঁদের জন্য এটি ব্যবহার করা বেয়াদবী। কারণ, প্রেম শব্দটি বিপরীত লিঙ্গ 


অথবা জড় পদার্থের জন্য ব্যবহৃত হয়ে থাকে। [সম্পাদক] 
292 


শরীক না থাকা সত্বেও অনেক মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ও ওলিদের অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে বলে 
মনে করে থাকেন। অথচ এ সব বিষয়াদি আল্লাহ তা'আলার 
রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত হওয়ায় কোনো সৃষ্টির 
বেলায় এমন ধারণা করা তাঁর রুবৃবিয়্যাতে শির্ক করার শামিল। 
ওলীদের ব্যাপারে এ-জাতীয় অতিরঞ্জিত ধারণা করাই মুসলিমদের 
শির্কে পতিত হওয়ার জন্য পরোক্ষভাবে দায়ী। সে জন্যে শাহ 
ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী মুসলিমদের মাঝে শির্ক চালু 
হওয়ার জন্য এ ধারণাকেই মৌলিকভাবে দায়ী করেছেন। তিনি এ 
প্রসঙ্গে বলেছেন : 

“মুশরিকরা মনে করে ওলিগণ অধিক তপস্যা করার ফলে 
দেন অথবা অধিক তপস্যা করে তাঁরা তাঁর জাতসত্তার মধ্যে ফানা 
হয়ে যাওয়ার কারণে এমন সব কামালিয়াতের বৈশিষ্ট্যের অধিকারী 
হন, যা কেবলমাত্র মহান আল্লাহ ব্যতীত অপর কারো বৈশিষ্ট্য 
হতে পারে না। তাঁরা এ ধরনের কামালিয়াতের অধিকারী হয়ে 


293 


থাকেন বলেই তাঁদের দ্বারা বিভিন্ন রকমের কারামত বা 
আশ্চর্যজনক বিষয়াদি সম্পাদিত হয়।”১৯৪ 
তৃতীয় কারণ : বস্তুর সাথে লাভ ও ক্ষতির সম্পর্ককরণ : 

কোনো বস্তুকে আল্লাহর ইচ্ছায় উপকারী বা অপকারী 
এমনটি না বলে সরাসরি সে বস্তুকেই উপকারী বা অপকারী বলা। 
কেননা, উপকার বা অপকার করা তাঁর রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যের 
অন্তর্গত বিষয়। 
চতুর্থ কারণ : নিম্ন জগতের উপর উধর্বজগতের গ্রহ নক্ষত্রের 

প্রভাবে বিশ্বাসী হওয়া : 
মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে মহাকাশের গ্রহ ও তারকার প্রভাবে 


19. শির্কের হাকীকত বর্ণনা প্রসঙ্গে শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী যা 
বলেছেন, উক্ত কথাগুলো তাঁর সে কথারই সারমর্ম॥। তিনি এ প্রসঙ্গে 
বলেছেন: 

aa ৪১১৩০] Ll 5৩৭ চে ৩০৮০ ০০৪ 3 ৩১৭ Ex ৩! 

৩০০১ ০৯৩ ও 2 এত এ ০৩০ ০ 2৮ ৩০ SHY ০০০০ S| 

2১৯3 ০০৩ ৪৯ ৬ 931 5805 ও ই ও ০ চক ৬৯ অ্গিও ও Fe 

all ১৯ 2৬৪ 5৩০১ ৮ 2 শা এ SDS ও 25৮০৯ ৬ 

০০৬১৪ €1% ৬৭ 
দেখুন : শাহ ওয়ালী উল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; (বৈরুত : দারুল 


মার্রিফাহ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), ১/৬৭। 
294 


বিশ্বাসী হওয়া ৷ 
পঞ্চম কারণ : আল্লাহর উপাসনায় ওলিগণকে শরীক করা : 
মহান আল্লাহর বড়ত্ব, মহত্ব ও তা'যীম প্রদর্শনের জন্য 
তিনি আমাদের মুখ, দেহ ও অন্তরের উপর যে সব প্রকাশ্য ও 
গোপন উপাসনা ফরয হওয়ার কথা এ বই এর প্রথম অধ্যায়ে 
বর্ণিত হয়েছে, অনেক মুসলিমদের সে সব উপাসনায় ওলিগণ 
কে শরীক করতে দেখা যায়। 
ষষ্ঠ কারণ : ওলিগণ কে আল্লাহ ও সাধারণ মানুষের মধ্যে 
মধ্যস্থতাকারী ও শাফা'আতকারী হিসেবে মনে করা : 


অলিগণের অনেক ভক্তরা মনে করে থাকেন যে, ওলিগণ 
পৌঁছে থাকেন। সে সময় প্রেসিডেন্ট যেমন সাধারণ মানুষদের 
কথা-বার্তা শ্রবণের জন্য মন্ত্রীদের মধ্যস্থতা অবলম্বন করেন, 
তেমনি আল্লাহও সাধারণ মানুষের কথা-বার্তা শ্রবণের জন্য 
ওলিগণ কে তাঁর ও সাধারণ মানুষের মধ্যে ওসীলা বা মাধ্যম 
হিসেবে নিয়োগ করেন। তাঁদের শাফা'আতের মাধ্যমে তাদের 
খাতিরে দ্রুতগতিতে তা মঞ্জুর করেন। প্রথম অধ্যায়ে 
পরিচালনাগত শির্ক এর বর্ণনা প্রসঙ্গে আমরা এ-কথা প্রমাণ করে 


295 


দেখিয়েছি যে, ওলিদের ব্যাপারে এ-জাতীয় ধারণা করা আল্লাহ্‌ 
তা'আলার পরিচালনা কর্মে তাঁদেরকে শরীক বলে ধারণা করার 
শামিল। 


উল্লেখ্য যে, শয়তান সাধারণ মুসলিম জনমনে উক্ত ধরনের 
ওসীলা ও শাফা'আতের ধারণা সৃষ্টি করে দিয়ে এ দুটিকে কেন্দ্র 
শিকী কর্মে লিপ্ত করেছে। তাঁদের ওসীলা ও শাফা'আতে দুনিয়াবী 
কল্যাণ অর্জিত হয় এবং অকল্যাণ দূরীভূত হয়- এমন ধারণা দিয়ে 
একদিকে যেমন ওলিগণ কে উপাস্যে পরিণত করেছে, অপর 
দিকে তেমনি তাঁদের কবর ও কবরসমূহকে মসজিদের বিকল্প 
একেকটি উপাসনালয় হিসেবে দাঁড় করেছে। তাই তাদের 
অনেকেই মসজিদের পরিবর্তে কবরে যেয়ে থাকেন এবং সরাসরি 
আল্লাহর কাছে তাদের প্রয়োজন পূরণের কথা না বলে কেউবা 
কবরস্থ ওলির নিকটেই তা কামনা করে। আবার কেউবা তাঁর 
মাধ্যমে তা পূরণের জন্য আল্লাহর কাছে আবেদন করে থাকেন। 
এভাবে তারা আরবের মুশরিকদের ন্যায় ওলিদেরকেই সাহায্যের 
জন্য নিকট ও দূর থেকে আহ্বান করে থাকেন। অথচ এ ধরনের 
করেছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন: 


296 


9 ৬০ 9৬৪৭ ৩০০ 55 HES ALG ২ BLS ৩৯ 
[1৮:০৩] 9795 Je DEG 39১8০578৩১০ মো 
“তোমরা যদি তাদেরকে (সুপারিশের জন্য) আহ্বান কর, তা 
হলে তারা তোমাদের আহ্বান শুনবে না, আর শুনলেও তারা 
তোমাদের ডাকের কোনো জবাব দিবেনা ।” 
কুরআনের তর্জমা খুলে দেখুন ।.*** এ আয়াতে বর্ণিত সর্বশেষ 
কথার দ্বারা তাদের এ আহ্বানকে শিকী কর্ম হিসেবে গণ্য করা 
হয়েছে। এতে প্রমাণিত হয় যে, যারাই এভাবে কাউকে আহ্বান 
করবে, তারা মুশরিক হিসেবে গণ্য হবে। 
সপ্তম কারণ : পীর ও মুরববীদের কথা-বার্তা ও নাসীহাতপূর্ণ 
বাণীসমূহের অন্ধ অনুসরণ ও অনুকরণ: 
কুরআন ও সহীহ সুন্নাহের নিঃশর্ত অনুসরণ করা হচ্ছে 
আল্লাহ তা'আলার উপাসনা । যারা সাধারণ মানুষ তারা অবশ্য 
কোনো পীর, আলিম বা মুরববীর কথা সঠিক হওয়ার ধারণার 
ভিত্তিতে অনুসরণ করবে। তবে কোনভাবেই অন্ধভাবে তাঁদের 
অনুসরণ করবে না। যখনই তাঁদের কোনো নাসীহাতের কথা 
কুরআন ও সহীহ সুন্নাহের বিপরীতে রয়েছে বলে জানতে পারবে, 
তখনই তা পরিহার করে কুরআন ও সহীহ সুন্নাহর কথাই পালন 


1”, আল-কুরআন, সূরা ফাত্বির : ১৪। 
297 


করবে-এ মর্মের মানসিকতা অন্তরে লালন করেই তাঁদের অনুসরণ 
করবে। কিন্তু শয়তান অনেক সাধারণ মুসলিমদেরকে তা না করে 
নিজ নিজ পীর ও মুরববীদের হেদায়াতী কথা-বার্তা অন্ধভাবে 
অনুসরণ ও অনুকরণ করতে শিখিয়েছে। যার ফলে তাদের 
অনেকেই নিজে পড়াশুনা করে কোনো ভুল কর্মের সন্ধান পেলে বা 
কেউ তাদেরকে কোনো ভুলের সন্ধান দিলে তারা তা সংশোধন 
করেন না। অথচ কারো এ রকম অনুসরণ করা সংশ্লিষ্ট ব্যক্তির 
উপাসনা করার শামিল। 
অষ্টম কারণ : ইমামগণের ইজতেহাদী উক্তিসমূহ পালনের ক্ষেত্রে 
শরী'আতের সীমালজ্ঘন করা : 

কোন বিষয়ে মতবিরোধ হলে তা নিরসনের জন্য কারো 
ইজতেহাদী মতামতকে অন্ধভাবে গ্রহণ না করে কুরআন ও সহীহ 
শরী'আতের নির্দেশ। কিন্তু অনেক আলেমগণ তা না করে 
মতবিরোধপূর্ণ বিষয়ে চোখ বন্ধ করে কোনো একজন মহামান্য 
ইমামের ইজতেহাদী মতামতকেই প্রাধান্য দিয়ে থাকেন। কোনো 
বিষয়ে ‘নস’ থাকা সত্বেও তা কোনো ইমামের নিকট না পৌঁছার 
কারণে বা কোনো অনির্ভরযোগ্য সনদে তাঁর নিকট তা পৌঁছার 


298 


কারণে তিনি হয়তো তা গ্রহণ না করে থাকতে পারেন। ১৯ 
কোনো বিষয়ে ইমামগণের মাঝে মতভেদের এ জাতীয় কারণ 
থাকা সত্ত্বেও তা বিচারে না এনে নির্দিষ্ট করে কোনো একজনের 
যাবতীয় ইজতেহাদী মতকে অন্ধভাবে গ্রহণ করা প্রকারান্তরে তা 
ইয়াহুদী ও খিস্টানদের ন্যায় ইমামগণকে একাধিক রব বানিয়ে 
নেয়ার সমতুল্য । 

নবম কারণ : দো'আ করার সময় ওসীলা গ্রহণের ক্ষেত্রে 
বাড়াবাড়ি করা: 

কোন জীবিত মানুষকে দো'আ করতে বলা বা কোনো জীবিত 
মানুষের দো'আর ওসীলা গ্রহণ করা বৈধ ওসীলার একটি প্রকার। 
তবে দো'আর মাঝে কোনো নবী, ওলি বা জীবিত অথবা মৃত 
কোনো মানুষের নাম মুখে উচ্চারণ করে তাঁদের জাতসত্তা কিংবা 
মর্যাদা ও হুরমত এর ওসীলায় বা খাতিরে আল্লাহ তাআলার কাছে 


1%, কোন বিষয়ে ইমামগণের মাঝে মতবিরোধ হওয়ার পিছনে বহুবিধ কারণ 
রয়েছে। তন্মধ্যে উক্ত দু'টি কারণ উল্লেখযোগ্য। এ সম্পর্কে বিস্তারিত 
জানার জন্য ইমাম ইবনে তাইমিয়্যাঃ (রহ.) কর্তৃক রচিত “রফউল মালাম 
‘আন আইম্মাতিল আ'লাম' ও শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহ.) 
কর্তৃক রচিত 'আল-ইনসাফ ফী মাসাইলিল খিলাফ' কিতাব দু'টি দেখা 
যেতে পারে। (উল্লেখ্য, প্রথম গ্রন্থটি আপনি এ ওয়েবসাইটেই পাবেন। 


[সম্পাদক]) 
299 


বিষয়টি কুরআন ও সহীহ সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়। এ জাতীয় 
ওসীলা অবৈধ ৷ ওসীলাকারীর অন্তরের অবস্থার পরিপ্রেক্ষিতে এটা 
শির্ক হতে পারে। এ জাতীয় ওসীলা অবৈধ ও শির্কপূর্ণ হওয়ার 
কারণ নিম্নরূপ : 

ক) কারো নিকট থেকে কোনো বস্তু চাওয়ার সময় তৃতীয় 
কোনো মানুষের নাম ও মর্যাদার ব্যবহার কেবল তখনই 
বৈধ হতে পারে যখন সে মানুষটি জীবিত থাকে এবং তার 
নাম ব্যবহারের জন্য লিখিত বা মৌখিকভাবে তার সম্মতি 
প্রদান করে। অন্যথায় এমনটি করা সাধারণত একটি 
অনৈতিক ও অবৈধ কর্ম হিসেবে বিবেচ্য হয়ে থাকে। নবী 
ও ওলিগণ মরে যাওয়ার কারণে যেহেতু কারো কোনো 
তাঁদের নাম, মর্যাদা ও হুরমতের ওসীলায় আল্লাহর কাছে 
কিছু চাওয়া বৈধ হতে পারে না। 

(খ) মানুষেরা পরস্পরের প্রতি মুখাপেক্ষী থাকায় একে অন্যের 
জন্য ওসীলা হতে পারে; কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না 
থাকায় তিনি কারো নাম, মর্যাদা ও হুরমতের কথা কারো 
মুখে শুনে কিছু করবেন, তা আশা করা যায় না। 


300 


(গ) নবী ও অলিগণের নাম ও মর্যাদার ওসীলায় আল্লাহর কাছে 
নিজের জন্য কিছু চাওয়া আর ‘অমুক ব্যক্তিকে অমুক বস্তু 
দিয়েছেন, তাই আমাকেও অমুক বস্তুটি দিন’ এমন কথা 
বলার শামিল। এমন আবদার একজন মানুষের কাছে করা 
যেমন অগ্রহণযোগ্য ও অসৌজন্যমূলক বিবেচিত হয়ে থাকে, 
তেমনি এমন আবদার আল্লাহ তা'আলার কাছেও 
অগ্রহণযোগ্য ও অসৌজন্যমূলক আচরণ বলে বিবেচিত 
হবে। 

(ঘ) আল্লাহর কাছে নবী ও অলিগণের যে মর্যাদা রয়েছে তা 
তাঁদের জন্যেই। এর সাথে অপর কারো মর্যাদা লাভের বা 
কারো কোনো প্রয়োজন পূরণের কোনই সম্পর্ক নেই। 
তাঁদের নাম ও মর্যাদা ও হুরমতের ওসীলায় কিছু পেতে 
চাওয়া টুরি করে একজন সৎ ও ন্যায় বিচারকের নাম 
ব্যবহার করে চুরির দণ্ড থেকে রেহাই পাবার অপচেষ্টা 
করার শামিল। 

(ঙ) আল্লাহর নিকট কিছু চাইতে হলে কোনো সৎকর্মের ওসীলা 
করে বা কিছুর ওসীলা ছাড়াই তাৎক্ষণিক তা চাওয়া যেতে 
পারে। কিন্তু চাওয়ার সময় মুখে কারো নাম ও মর্যাদার 
কথা আল্লাহকে শুনানো কোনো সৎ কর্ম নয়। তাই তা 
কোনো ওসীলা হতে পারে না। 

301 


(চ) কারো কাছে কারো নাম ব্যবহার করে কিছু চাওয়ার অর্থ 
হচ্ছে সে ব্যক্তিকে তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত করা এবং 
তাকে প্রভাবিত করেই বৈধ বা অবৈধ কোনো কাজ আদায় 
করে নেয়া। মানুষ মানুষের দ্বারা প্রভাবিত হয় বলেই 
মানুষের মাঝে এমন ওসীলার প্রচলন রয়েছে। তবে 
আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা তাঁর পরিচালনা কর্মে 
তারা তাদের দেবতাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার 
মাধ্যম বা ওসীলা বলে মন করতো। যে সকল মুসলিমরা 
অনুরূপ ধারণার বশবর্তী হয়ে দো'আ করার সময় নবী ও 
অলিগণের নাম, মর্যাদা ও হুরমতের ওসীলায় দো'আ 
আচরণ করেন এবং নবী ও অলিগণের মর্যাদার দ্বারা 
আল্লাহকে প্রভাবিত করে এর মাধ্যমে নিজেদের ইহ- 
পরকালীন কল্যাণ অর্জন করতে চান। ওসীলার বিষয়টিকে 
নিয়ে অধিক বাড়াবাড়ি হয়েছে বলেই এ অধ্যায়ের দ্বিতীয় 
পরিচ্ছেদে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো 
ইন-শাআল্লাহ। 


302 


দশম কারণ : অলিগণের শাফা'আত সম্পর্কে বাড়াবাড়ি : 
মুশরিকরা যেমন তাদের কতিপয় সৎ মানুষ ও ফেরেন্তাদের 
করে তাদেরকে ইহকালীন প্রয়োজন পূরণে শাফা'আতের জন্য 
আহ্বান করতো, অনেক মুসলিমরাও তেমনি ওলি ও পীরগণকে 
অনুরূপ ধারণার ভিত্তিতে ইহ-পরকালীন প্রয়োজন পূরণের ক্ষেত্রে 
শাফা'আতের জন্য আহ্বান করে থাকেন। তারা আরো মনে করেন 
যে, তাঁরা মরেও মরেন নি, বরং স্থান পরিবর্তন করেছেন মাত্র ১১৭ । 
তাঁরা রূহানী শক্তিবলে অদৃশ্য সম্পর্কে অবগত হতে পারেন। দূর 
ও নিকট থেকে কেউ তাঁদেরকে শাফা'আতের জন্য আহ্বান 
করলে তাঁরা তা শুনতে পান। আখেরাতে আল্লাহর কোনো অনুমতি 
পারবেন বলেও তারা মনে করেন। অথচ তাঁদের ব্যাপারে এমন 
ধারণা পোষণ করা আল্লাহর উলুহিয়্যাত ও রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য 
শির্কের শামিল। যেহেতু শাফা'আত সম্পর্কে সঠিক ধারণা না 
থাকার কারণে সাধারণ জনগণ শাফা'আতকে কেন্দ্র করে শির্কে 


1”, সম্ভবত: তারা এ জন্যই মারা গেছেন না বলে ‘ইন্তেকাল করেছেন’ বলে 
থাকেন। সুতরাং আমাদেরকে এ বিদ'আতী শব্দটি ত্যাগ করা উচিত। 
[সম্পাদক] 

303 


নিমজ্জিত হচ্ছে, সে-জন্য এ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে 
শাফা'আত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
একাদশ কারণ : ওলিদের নিকট কল্যাণ কামনা করা এবং তাঁদের 
অকল্যাণের গোপন ভয় করা: 

সকল কল্যাণ ও অকল্যাণের মালিক এককভাবে আল্লাহ 
তা'আলা হওয়া সত্তেও অনেকে মনে করেন যে, আল্লাহ তা'আলা 
ওলিগণকে ছোট ছোট অনেক কল্যাণ ও অকল্যাণের মালিক 
বানিয়ে দিয়েছেন এবং সে অনুযায়ী তারা তাঁদের নিকট তা কামনা 
করেন। কবরস্থ গাছ, পুকুর ও কূপের পানি এবং জীব-জন্তকে 
ওলি বা ওলির কবরের সাথে সংশ্লিষ্টতার কারণে সেগুলোকে 
বরকতপূর্ণ মনে করে এর দ্বারা বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি 
কামনা করেন। ওলিদের কবরকে গোপনে ভয় করেন। ওলির 
অকল্যাণের ভয়ে কবরের গাছ বা গাছের ডাল কাটলে সমূহ 
ক্ষতির আশঙ্কা করেন। দুর্ঘটনায় পতিত হওয়ার ভয়ে কবরের 
পার্শ্ব দিয়ে যাওয়ার সময় গাড়ি ধীর গতিতে পরিচালনা করেন। 
দ্বাদশ কারণ : কবরের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা : 

একজন মুসলিমের কবরের সম্মান প্রদর্শনের শরী'আত 
স্বীকৃত পন্থা হচ্ছে-শর'য়ী কোনো ওজর ব্যতীত এর উপর দিয়ে 
বিচরণ না করা, এর উপরে না বসা, এর উপর প্রস্রাব-পায়খানা 


না করা, চতুষ্পদ জন্তু এর উপর বিচরণ করতে না দেয়া। কোনো 
304 


কবর এককভাবে থাকলে ভবিষ্যতে যাতে তা কবর হিসেবে 
চিহিত করা যায়, সে জন্যে এর চার পার্শ্বে বেড়া বা দেয়াল নির্মাণ 
করা। কোনো অবস্থাতেই কবরকে দুনিয়াবী কল্যাণ ও বরকত 
গ্রহণের স্থান হিসেবে গণ্য না করা। এর উপর বা এর চারপার্শ্বে 
মসজিদ নির্মাণ না করা। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে সাধারণ 
মুসলিমগণ এর বিপরীতে ওলিদের কবরকে সম্মান দেখাতে যেয়ে 
তাকে প্রথমে বরকত গ্রহণের স্থানে পরিণত করেছে। পরে 
সেখানে মসজিদ বানিয়ে নামায, কুরআন তেলাওয়াত ও অবস্থান 
গ্রহণ করাসহ আরো বিভিন্ন রকমের উপাসনা করতে শিখিয়েছে। 
কবরের প্রাঙ্গণকে ওলির কারণে বরকত গ্রহণের স্থান হিসেবে 
মনে করে এর সংলগ্ন গাছ, মাটি, কূপ বা পুকুরের পানি, মাছ ও 
অন্যান্য জীব-জন্তকে উপকারী মনে করে তাথেকে বরকত গ্রহণ 
করতে শিখিয়েছে। অথচ আল্লাহর উপাসনার জন্য কবর কোনো 
উপাসনালয় না হওয়াতে কোনো কবরের পার্থে বসে কবরস্থ 
ওলির সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা 
প্রকারান্তরে সে অলিরই উপাসনার শামিল। আর কোনো বস্তুর 
দ্বারা উপকার পাবার বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন হওয়া 
সত্তেও সে বস্তুর দ্বারা উপকারের বিষয়কে কবরস্থ ওলির সাথে 
সম্পর্কযুক্ত করার কারণে তা আল্লাহর রুবুবিয়্যাতে শির্কের 
শামিল। 


305 


বাড়াবাড়ি করা : 

শয়তানের প্ররোচনায় পড়ে অনেক সাধারণ মুসলিম 
রাজনৈতিক নেতাদের অন্ধভাবে অনুসরণ ও আনুগত্য করে 
থাকেন। তাদের মধ্য থেকে কে তাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার 
দিকে আহ্বান করছে আর কে মানব রচিত বিধান প্রতিষ্ঠার দিকে 
আহ্বান করছে, তা বিচার না করেই তারা তাদের আনুগত্য করে 
থাকেন। অথচ এ ধরনের অন্ধ আনুগত্য আল্লাহর রুবৃবিয়্যাতে 
শির্কের শামিল। 
চতুর্দশ কারণ : 

কোন কোনো রোগ ব্যাধি আল্লাহর ইচ্ছায় অন্যের দিকে 
সংক্রমিত হয়। সে সংক্রমণকে আল্লাহর ইচছার সাথে সম্পর্কিত 
না করে রোগকেই নিজ থেকে সংক্রমিত হয় বলে বিশ্বাস করা বা 
এমনটি বলা। 

উপর্যুক্ত এ সব কারণ ছাড়াও শির্ক সংঘটিত হওয়ার জন্য 
আরো কিছু প্রত্যক্ষ কারণ রয়েছে, যা মুসলিমদের মাঝে প্রচলিত 
শির্কসমূহ অধ্যয়ন করলে যে কেউই তা শির্কের কারণ হিসেবে 
চিহ্নিত করতে পারবে। এ সব কারণসমূহের প্রতি দৃষ্টি দিলে 
সহজেই প্রতীয়মান হয় যে, মুসলিমদের মাঝে শির্ক সংঘটিত 


হওয়ার পিছনে পরোক্ষ ও প্রত্যক্ষ যে সব কারণ রয়েছে সেগুলোর 
306 


সাথে ইসলাম পূর্বযুগের ধর্মপ্রাণ মানুষের মাঝে শির্ক সংঘটিত 
হওয়ার কারণসমূহের সাথে বহুলাংশে মিল রয়েছে। 


307 


দ্বিতীয় পরিচ্ছেদ 
ওলিগণ কি মানুষ ও আল্লাহর মাঝে ওসীলা বা মধ্যস্থতাকারী? 
জাহেলী যুগে আরবের মুশরিকদেরকে শয়তান বিভিন্ন 
রকমের ধ্যান-ধারণা দেয়ার মাধ্যমে শির্কে লিপ্ত করেছিল। 
তাদেরকে যে সব ধ্যান-ধারণা দিয়েছিল তন্মধ্যে অন্যতম একটি 
ধারণা এমন দিয়েছিল যে, আল্লাহর ওলি ও ফেরেস্তাদের নামে 
তাদের যে সব দেব-দেবী রয়েছে সেগুলো আল্লাহ ও সাধারণ 
মানুষের মাঝে মধ্যস্থতাকারী। এদের মধ্যস্থতা গ্রহণ করলে অতি 
সহজে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আবার এদের মধ্যস্থতা 
পেতে হলে এদের সন্তুষ্টি অর্জন করতে হয়। সে জন্যে তারা 
এদের উদ্দেশ্যে মানত করতো । এদের কাছে অবস্থান করতো। 
সাহায্যের জন্য এদেরকে আহ্বান করতো। তারা যে এদের 
মধ্যস্থতা পাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই এ জাতীয় উপাসনা 
করতো সে সম্পর্কে তারা নিজেরাই বলতো : 
[৮১0৫ Bs এ 41055 5৩) 
“আমরা তাদের উপাসনা করছি কেবল এ জন্য যে, তারা 
আমাদেরকে আল্লাহর অধিক নিকটবর্তী করে দেবে ।”১৯৮ 


** আল-কুরআন, সূরা যুমার : ৩। 
308 


মুশরিকদের এ কথার দ্বারা পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে যে, 
তারা যে সব উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন দেব-দেবীর উপাসনা 
করতো, তন্মধ্যে এদের ওসীলায় আল্লাহর নিকটবর্তী হতে চাওয়া 
তাদের একটি অন্যতম উদ্দেশ্য ছিল। কালের পরিক্রমায় ওলীদের 
ব্যাপারে শয়তান বহু মুসলিমদের অন্তরেও এ জাতীয় ধারণার জন্ম 
দিয়েছে। শুধু তা-ই নয়, তাদেরকে আরো ধারণা দিয়েছে যে, 
তাঁদের মাধ্যমে মানুষেরা তাদের জীবনের ছোট ছোট বিষয়াদি 
প্রাপ্ত হয়ে থাকে। পৃথিবীর নিয়ম-শৃঙ্খলা তাঁদের মাধ্যমেই 
পরিচালিত হয়ে থাকে। আল্লাহ তাঁদের মাঝ থেকে কতিপয় 
ব্যক্তিকে আবদাল, আওতাদ, আবরার, গাউছ ও কুতুব... ইত্যাদি 
প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে থাকেন । ৯৯ আব্দুল কাদির জীলানী 
(রহ.) আল্লাহর পক্ষ থেকে গউছ খেতাব পেয়েছিলেন বলেই তাঁকে 
গউছুল আ‘জম বলা হয়ে থাকে। একই কারণে চট্টগ্রামের 
মাইজভাপ্তারের আহমদুল্লাহ মাইজভাপ্তারীকেও গউছুল আণজম বলা 
হয়। প্রেসিডেন্টের কাছে মন্ত্রীদের যেরূপ মর্যাদা থাকে, আল্লাহ 
তা'আলার নিকট তাঁদের সে রকম মর্যাদা রয়েছে। জনগুরুত্বপূর্ণ 
বিষয়াদি উপস্থাপনের ক্ষেত্রে মন্ত্রীরা যেমন প্রেসিডেন্টের মাধ্যম 


1», লেখকের মূল কথার উদ্ধৃতি এ বই এর প্রথম অধ্যায়ের ২৫ নং টীকায় 
প্রদান করা হয়েছে। দেখুন : দৈনিক ইনকিলাব, ২৫ সেপ্টেম্বর ১৯৯৭ খ্রি. 


পৃঙি। 
309 


হয়ে থাকেন, তেমনি আল্লাহর নিকট সাধারণ মানুষের সমস্যাদি 
উপস্থাপন করা, তাদের মনস্কামনা পূর্ণ করিয়ে দেয়ার জন্য 
প্রয়োজনীয় সুপারিশ করা এবং তাদেরকে আল্লাহর নিকটবর্তী 
করে দেয়ার ক্ষেত্রে ওলিগণ হলেন আল্লাহর মাধ্যম বা ওসীলা ! 


[নাউযুবিল্লাহ] 


মানুষের জীবনের ইহলৌকিক সমস্যা ও তা সমাধানের মাধ্যম: 

মানুষের জীবনের সমস্যাদি মোট দু'ভাগে বিভক্ত : 

এক, জীবন ও জীবিকার সমস্যা। দুই, পরকালীন সমস্যা। 
প্রতিটি মানুষই পৃথিবীতে ভাল জীবন ও জীবিকা পেতে চায় এবং 
প্রতিটি মু'মিন মাত্রই আখেরাতে শান্তিময় জীবন লাভ করতে চায়। 
পৃথিবীতে ভাল জীবন ও জীবিকা লাভের বিষয়টি মানুষের ভাগ্যের 
সাথে সম্পর্কিত ৷ ভাগ্য নির্ধারণ সম্পর্কে আমরা এ বই এর প্রথম 
অধ্যায়ে আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য সম্পর্কে 
আলোচনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তাই এখানে এ 
সম্পর্কে বিস্তারিতভাবে কিছু না বলে সংক্ষেপে শুধু এটুকু বলতে 
চাই যে, আল্লাহর ইনসাফ ও বিচারে যে মানুষকে যে জীবন ও 
জীবিকা প্রদান করা উচিত ও তার জন্য মঙ্গলজনক বলে তিনি 
মনে করেছেন, তাকে তিনি সে জীবন ও জীবিকা প্রদানের 
পরিকল্পনা পূর্ব থেকেই করে রেখেছেন। প্রতিটি মানুষের ভাগ্যে 


310 


কী জীবন ও জীবিকা রয়েছে তা খতিয়ে দেখার মাধ্যম সে 
নিজেই। সুস্থ জীবন ও উত্তম জীবিকা লাভ করার জন্য তাকে 
শরী"আতসম্মত বৈধ উপায় ও পন্থায় প্রয়োজনীয় কর্ম করতে 
হবে। যে সকল কর্ম করার ক্ষেত্রে জীবিত মানুষেরা একে অন্যের 
স্বাভাবিকভাবে কর্ম বা দো'আ করার মাধ্যমে সাহায্য করতে পারে, 
সে সকল ক্ষেত্রে অন্যের কর্ম বা দো'আর সাহায্য নেয়া যেতে 
পারে। এ ধরনের ক্ষেত্রে নিজে ও প্রয়োজনে অন্য জীবিত মানুষের 
কাছেই তাঁর দয়া কামনা করতে হবে। ধৈর্যের সাথে যাবতীয় 
সমস্যার মোকাবেলা করতে হবে। ভাগ্য পরিবর্তনে বিলম্ব হচ্ছে 
দেখে কোনো অবস্থাতেই ধৈর্যহারা হয়ে কোনো বিকল্প পথে ভাগ্য 
পরিবর্তনের চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। কোনো পীর, 
ফকীর ও ওলির কবরে এ জন্য কোনো আবেদন-নিবেদন করা 
থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে যে, 
ভাগ্যে সুস্থ জীবন, সন্তান ও উত্তম জীবিকা লেখা থাকলে বৈধ পন্থা 
অবলম্বনের মাধ্যমে তা আজ হোক কাল হোক, পাওয়া যাবেই। 
কেউ হাজার ষড়যন্ত্র করেও তা ঠেকাতে পারবে না। আর ভাগ্যে 
তা লেখা না থাকলে সারা দুনিয়ার জীবিত ও মৃত মানুষেরা সাহায্য 
ও দো'আ করলেও তা পাইয়ে দিতে পারবে না। বৈধ পন্থা 
অবলম্বনের মাধ্যমে ভাগ্য পরিবর্তিত হলে তা যেমন আল্লাহরই 


31] 


দান হয়ে থাকবে, তেমনি অবৈধ পন্থা অবলম্বনের পর তা 
পরিবর্তিত হলে তাও আল্লাহরই দ্বারা হয়ে থাকবে। দুয়ের মাঝে 
পার্থক্য এটুকু যে, যারা বৈধ পন্থা অবলম্বন করে ধৈর্যের সাথে 
অপেক্ষা করে, তারাই হবে প্রকৃত মু'মিন ও আল্লাহর প্রিয়ভাজন 
বান্দা। আর যারা অধৈর্য হয়ে কবর ও কবরে যেয়ে রোগ মুক্তি, 
সন্তান দান ও উত্তম জীবিকা ইত্যাদি চাইবে, তারা হবে মুশরিক ও 
আল্লাহর বিরাগভাজন। 


পরকালীন সমস্যা সমাধানের মাধ্যম: 

এ ক্ষেত্রে শরী'আতের একক শিক্ষা হলো : ঈমান ও সৎ 
“আমলই হচ্ছে মানুষের পরকালীন সমস্যা সমাধানের একক 
মাধ্যম বা ওসীলা। এ দু'টি গুণ ব্যতীত যারা অন্য কোনো উপায়ে 
আল্লাহর নিকটবর্তী হওয়া যায় বলে মনে করে, তারা মূলত 
কল্পনার জগতেই বসবাস করে। মুহাজির, আনসার ও তাঁদের 
অনুসারী পরবর্তী মনীষীগণ এ বিষয়টি অনুধাবন করেই ঈমান ও 
“আমলে সালেহ এর ক্ষেত্রে অধিক প্রতিযোগিতায় লিপ্ত 
হয়েছিলেন। যার ফলেই সাহাবীদের মধ্যকার দশজন ব্যক্তি 
আল্লাহর পক্ষ থেকে এ দুনিয়াতে থাকতেই জান্নাতের আগাম সনদ 
লাভ করেছিলেন। বাকিরা সনদ লাভ না করলেও তা লাভ করার 
যোগ্য হয়েছিলেন। এক কথায় আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য 


312 


[+০5-341] € 80591511170 BET ও ES 

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর নৈকট্য 
অন্বেষণ কর” ।.২০ 

এ আয়াতে ওসীলা অন্বেষণের যে নির্দেশ রয়েছে, এর দ্বারা 
তাঁরা ঈমান ও ‘আমলে সালেহ করার প্রতি নির্দেশ করার কথাই 
বুঝেছিলেন। 
জ্ঞানী ও সৎ মানুষদের সাহচর্য গ্রহণ : 

ঈমান কী এবং কিভাবে 'আমলে সালেহ করতে হয়, তা 
তাঁদের কারো জানা না থাকলে সে জন্য তাঁরা জ্ঞানী ও সৎ জনের 
সাহচর্য গ্রহণ করেছিলেন। তাঁদের শিক্ষার অনুসরণ ও অনুকরণ 
করে সে অনুযায়ী ঈমান ও “আমলে সালেহ করাকেই তাঁরা 
আল্লাহর নিকটবর্তী হওয়ার একক ওসীলা হিসেবে গণ্য 
করেছিলেন। ঈমান ও “আমলে সালেহ না করে কেবলমাত্র সৎ 
মানুষদের সাহচর্য গ্রহণ করা বা তাঁদের হাতে বায়'আত ২১ 
করাকেই তাঁরা আল্লাহর নৈকট্য লাভের মুল উপায় হিসেবে 
নির্ধারণ করেন নি। অনুসরণের ক্ষেত্রে তাঁরাই ছিলেন আমাদের 


*% আল-কুরআন, সুরাহ মা-ইদাহ : ৩৫। 
21. যদিও এ ধরনের বাই'আত গ্রহণ জঘন্য বিদ'আত । এর অধিকার তাদের 


নেই। এ অধিকার শাসকদের জন্য নির্ধারিত। [সম্পাদক] 
313 


একমাত্র আদর্শ। তাই আমাদেরকেও তাঁদের আদর্শ অনুসরণ করে 
আশা করতে হবে। 
কুরআনে বর্ণিত ‘ওসীলা’ শব্দের অপব্যাখ্যা : 

কিন্তু কালের পরিক্রমায় এক শ্রেণীর মানুষেরা তাঁদের 
আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। ধর্মীয় জ্ঞানের অভাবের সুযোগে 
শয়তান তাদের মাঝে ওসীলা সম্পর্কে ভুল ধারণা দিতে সক্ষম 
হয়। একশ্রেণীর মানুষকে এ ধারণা দিতে সক্ষম হয় যে, সাধারণ 
মানুষের পক্ষে আল্লাহর নিকটবর্তী হওয়া ও আখেরাতে মুক্তি 
পাওয়ার জন্য শুধুমাত্র ঈমান ও 'আমলে সালেহ করাই যথেষ্ট নয়। 
এ জন্য প্রয়োজন রয়েছে একজন ওলির হাতে বায়'আত ও তাঁর 
ওসীলা গ্রহণ। যেমন একজন পীর বায়'আতের প্রয়োজনীয়তা 
বর্ণনা প্রসঙ্গে উক্ত আয়াতে বর্ণিত ওসীলা শব্দের অর্থ বর্ণনা প্রসঙ্গে 
বলেন : 

“আমরা দুনিয়াতে দেখি কোনো কাজই ওসীলা ব্যতীত হয় 
না, আর সে জন্যই আল্লাহ বলেছেন: (4২-.1 411559) “আল্লাহ 
পাকের মহববত অর্জন করার জন্য অছিলা তালাশ কর।”২২ এ 
আয়াতের সরল অর্থ বর্ণনা করার পর এর ব্যাখ্যা করতে গিয়ে 


2? মাওলানা মোহাম্মদ এছহাক (পীর চরমোনাই), ভেদে মা'রিফাত; পৃ. ১১। 
314 


ওসীলা অন্বেষণ করা দ্বারা যে আল্লাহ তা'আলা তাঁর উপর ঈমান 
ও ‘আমলে সালেহ করার মাধ্যমেই তাঁর নৈকট্য অন্বেষণ করতে 
বলেছেন, তিনি এ কথা না বলে বলেছেন : আল্লাহর নৈকট্য 
লাভের জন্য “একজন পীরের হাতে বায়'আত কর।” ভাবটা যেন 
এমন যে, কোনো পীরের হাতে বায়'আত করলেই যেন সাধারণ 
মানুষের জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে গেল। একজন সাধারণ 
মানুষ একজন শরী'আতী পীরের হাতে বায়'আত করলে ২০ এতে 
তার পক্ষে শরী'আত সম্পর্কে জানা এবং সে অনুযায়ী ‘আমল করা 
সহজ হবে- তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পীর সাহেব যদি 
নিজেকে সাধারণ মানুষের ত্রাণকর্তা ভাবতে শুরু করেন, আর 
মুরীদরা যদি পীর ব্যতীত মুক্তির কোনো পথ নেই বলে ভাবতে 
থাকে, তা হলেই তো সমস্যার সৃষ্টি হয়। অপরাধীরা যতই অপরাধ 
সব সময়ই উন্মুক্ত। তাওবায়ে নাসূহা তথা খাঁটি তাওবা করলেই 


203, সম্ভবত: লেখক 'শরীয়তী পীর’ বলে সত্যিকার আলেমদের বুঝিয়েছেন, 
নতুবা পীর শব্দটি ইসলামের কোনো গ্রহণযোগ্য শব্দ নয়। শরীয়তী পীর 
বলতে কিছু নেই। তাছাড়া আলেমের হাতেও বাই'আত হওয়ার অধিকার 
নেই; কারণ বাই“আত শরীয়তের পরিভাষা, শরী'য়ত নির্ধারিত স্থানেই তা 
করতে হয়। শাসক ও যুদ্ধক্ষেত্রে সেনা পরিচালকের নিকট ব্যতীত আরও 


কারও নিকট তা হওয়া জায়েয প্রমাণিত হয় নি। [সম্পাদক] 
315 


তিনি তাদের অপরাধ মার্জনা করেন। এ সত্যটি কুরআনের বিভিন্ন 
আয়াত দ্বারা প্রমাণিত হয়ে থাকলেও পীর সাহেবগণ তা বেমালুম 
ভুলে যান। তারা বলেন-অনেক অপরাধ করলে না কি আল্লাহ 
অপরাধীদেরকে কোনো পীরের ওসীলা ব্যতীত মাফ করতে চান 
না। যেমন উক্ত পীর সাহেব এ সম্পর্কে বলেন : 

“বান্দার গুনাহ যখন অধিক হয়ে যায়, তখন কোনো মাধ্যম 
ব্যতীত সরাসরি আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তা মাফ 
করতে চান না, কিন্তু যখন তার পীর এখলাসের সাথে তার জন্য 
আল্লাহর কাছে দো'আ করেন, তখন তিনি তার তাওবা কবুল 
করেন অথবা পীরের দো'আর বরকতে তার তাওবা কবুল হওয়ার 
আশা করা যায়।”২০ পীরের হাতে বায়'আত ও পীরের ওসীলা 
ব্যতীত কারো মুক্তি নেই, এ কথা প্রমাণ করার জন্য তিনি তাঁর 
কিতাবে ইমাম ফখরুদ্দীন রাষীর মৃত্যুকালীন সময়ে ঘটিত ঈমান 
হননকারী একটি অদ্ভুত ঘটনারও উল্লেখ করেছেন । ২ 


“1 তদেব; পৃ. ২৪। 

2০. ঘটনাটি নিম্নরূপ : একদা ইমাম ফখরুদ্দিন রাধী একজন পীরের হাতে 
বায়'আত গ্রহণ করতে ইচ্ছা করে সে পীরের কাছে গমন করেন। পীর 
সাহেব বললেন : তোমার মধ্যে ইলমে মারেফাত প্রবেশ করাবার কোনো 
স্থান নেই বিধায়, আমি তোমার বায়'আত নিতে পারবো না। ফলে ইমাম 


রাধী হতাশ হয়ে ফিরে আসেন। পীর বিহীন অবস্থায় তাঁর মৃত্যুর সময়ে 
316 


শয়তান অপর এক শ্রেণীর লোকদেরকে ওসীলা সম্পর্কে এ 
ধারণা দিয়েছে যে, আল্লাহর নিকবর্তী হওয়া ও আখেরাতে মুক্তির 
জন্য শরী'আত পালনের খুব একটা আবশ্যকতা নেই। এ-জন্য 
মূলত প্রয়োজন ওলিদের সাহচর্য, তাঁদের সন্তুষ্টি ও ভালবাসা । এ 
উদ্দেশ্য অর্জনের জন্য ওলিদের শিক্ষার অনুসরণ ও অনুকরণ 
করার বদলে সে তাদেরকে তাঁদের কবর ও কবরকে কেন্দ্র করে 
এমন সব কর্ম করতে লিপ্ত করেছে, যার কারণে তারা তাঁদেরকে 
উপাস্যে এবং নিজেদেরকে তাঁদের উপাসকে পরিণত করেছে। 
উদাহরণস্বরূপ কোনো ওলির কবর বা কবরের খেদমত করা, 
সেখানে নামায আদায় করা, কবরের পার্শ্মে অবস্থান গ্রহণ করা, ও 


শয়তান কুমন্ত্রণা দিতে আসলে পীর ছাড়া তাঁর কী অবস্থা হবে, এ নিয়ে 
তিনি খুব ভাবতে থাকলেন। অতঃপর তাঁর মৃত্যুকালীন সময়ে শয়তান এসে 
তাঁর নিকট আল্লাহর ব্যাপারে নানা প্রশ্ন উত্থাপন করতে থাকে, যার ফলে 
ঈমান বিহীন অবস্থায়ই তাঁর মৃত্যুমুখে পতিত হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। 
ঠিক এমন সময় অযুরত অবস্থায় বহু দুর থেকে কশফের মাধ্যমে সে পীর 
সাহেব তাঁর এ অবস্থা সম্পর্কে অবহিত হন, তখন তিনি ইমাম রাযী যে 
দিকে সেদিকে পানি ছিটিয়ে দিলেন এবং ইমাম রাষীকে লক্ষ্য করে বলেন: 
শয়তানকে বল, বিনা দলীলে আল্লাহ একজন, আল্লাহর এক হওয়ার জন্য 
কোন দলীলের প্রয়োজন নেই। তদেব; পৃ. ৩১-৩২। (বস্তুত: এটি একটি 
গাঁজাখুরি গল্প, ইমাম রাধীর জীবনে বা অন্য কারও জীবনে এটা ঘটে নি। 
[সম্পাদক]) 
317 


এর চারপার্থে প্রদক্ষিণ করার কথা উল্লেখ করা যায়। এগুলো 
কা'বা শরীফকে কেন্দ্র করে করলে তা আল্লাহর উপাসনা হিসেবে 
গণ্য হয়ে থাকে। কিন্তু কোনো কবর বা কবর আল্লাহর উপাসনার 
স্থান না হওয়ায় সেখানে এ সব কাজ করলে তা সংশ্লিষ্ট কবর বা 
কবরবাসীর সান্নিধ্য অর্জন ও তাঁর উপাসনা হিসেবে গণ্য হবে। 
কেননা, কোনো উপাসনা খালিসভাবে আল্লাহর উদ্দেশ্যে হওয়ার 
জন্য পূর্ব শর্ত হচ্ছে তা শির্কযুক্ত স্থানে হতে হবে এবং তা 
এককভাবে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যেই হতে হবে, তা না 
হলে হাদীস অনুযায়ী তা শিকী কর্ম হিসেবে গণ্য হবে। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আল্লাহ তা'আলা বলেন- 
SH 1৫5 44585 ISG GE 35 এও 28195 ৪৬০ 
144 

“যে ব্যক্তি কোনো কাজে আমার সাথে অপরকে শরীক 

করে নিল, আমি তাকে ও তার কাজকে ছেড়ে দেই এবং সে 


কাজটি তার জন্যই দিয়ে দেই, যাকে সে উক্ত কাজে শরীক 
করেছে।”২০৬ 


20৪, মুসলিম, প্রাগুক্ত; ৪/২২৮৯; ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আজীম; 


২/৪৯৫। 
318 


ওসীলার মূলকথা (১4. >) : 


“ওসীলা' (2.৫) শব্দটি আভিধানিক দিক থেকে মাধ্যম 
(4০019)? ও নৈকট্য এর অর্থ প্রকাশ করে থাকে ।২” উপরে 
বর্ণিত আয়াতে ‘ওসীলা’ শব্দেটিকে উভয় অর্থে ব্যবহার করা যেতে 
পারে। তবে সাহাবা, তাবেঈন ও বিশিষ্ট মনীষীগণ অত্র আয়াতে এ 
শব্দটিকে “মাধ্যম” অন্বেষণের অর্থে ব্যবহার না করে নৈকট্য 
অন্বেষণের অর্থে ব্যবহার করেছেন। ফলে তাঁদের মতে এ 
আয়াতের অর্থ হচ্ছে-“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া 
অবলম্বন কর এবং (ঈমান ও ‘আমলে সালেহ দ্বারা) তাঁর নৈকট্য 


207 এ অর্থটি প্রাচীন কোনো অভিধান দ্বারা সমর্থিত নয়। বরং অভিধানবিদদের 
মধ্যে যারাই এ অর্থ উল্লেখ করেছেন, তারাই শব্দটির সাথে নৈকট্য কথাটিও 
জুড়ে দিয়েছেন। অর্থাৎ তারা বলেছেন, আমল বা কাজ করার মাধ্যমে 
নৈকট্য । সুতরাং ওসীলা শব্দের অর্থ শুধু “মাধ্যম বা “মিডিয়া” করা পরবর্তী 
অনারব বা অনারবদের দ্বারা প্রভাবিত আরবদের সংযোজন । [সম্পাদক] 

208, ইবনুল আছীর, আন-নেহায়াতু ফী গারীবিল হাদীসি ওয়াল আছার; (বৈরুত: 
আল-মাকতাবাতুল ইলমিয়্যাহ, সংস্করণ বিহীন, সন বিহীন), ৫/১৮৫; ইবনে 


মানযুর আল-আফরীক্ী, লেসানুল আরব; ১১/৭২৪। 
319 


অন্বেষণ কর।”২৯ বিশিষ্ট তাবেঈ কাতাদাঃ (রহ.) এ আয়াতের 
ব্যাখ্যায় বলেন : 


(০০০০৯ ০৯০১ ০৪৬৪ 1৯০) 


“তাঁর আনুগত্য এবং যে-সব কাজ তাঁকে সন্তুষ্ট করে সে- 
সব কাজের মাধ্যমে তাঁর নৈকট্য ও সানিধ্য অন্বেষণ কর”। ১৯ 
যদি “ওসীলা” শব্দটিকে ‘মাধ্যম’ অর্থে ব্যবহার করা হয় তা হলে 
উক্ত আয়াতের অর্থ হবে: “তাঁর নিকটবর্তী হওয়ার জন্য মাধ্যম 
অন্বেষণ কর”। যদি এই অর্থ করা হয় তা হলে প্রশ্ন দাঁড়াবে, 
মাধ্যম বলতে এখানে কী উদ্দেশ্য করা হয়েছে? এ প্রশ্নের 
স্বাভাবিক জবাব হচ্ছে- ঈমান ও ‘আমলে সালেহ করে এ দু"য়ের 
মাধ্যমে তাঁর নিকটবর্তী হতে চাও। “আমলে সালেহ এর মধ্যে 
জীবিত সৎ মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাঁদের সানিধ্যে 
থাকা, নবী-রাসূল ও ওলিগণকে ভালবাসা, তাঁদের শিক্ষার 


209, বিশিষ্ট তাবেঈ আবু ওয়াইল, হাসান, মুজাহিদ, ক্কাতাদাহ, "আত্বা ও সুদ্দি এ 
আয়াতে বর্ণিত ‘ওসীলা’ শব্দটিকে 'কুর্বাত” তথা নৈকট্য অর্থে ব্যবহার 
করেছেন। দেখুন : কুরতবী, প্রাগুক্ত; ৬/১৫৯; ত্ববারী, প্রাগুক্ত; ৬/২২৫। 


2. ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল “আজীম; ২/৫৩। 
320 


অনুসরণ ও অনুকরণ করা ইত্যাদি বিষয়াদি থাকলেও মৃত বা 
জীবিত কোনো ওলিদের ব্যক্তিত্ব, তাঁদের মর্যাদা ও নামের মাধ্যম 
করে আল্লাহর কাছে কিছু চাওয়ার অর্থটি এখানে একেবারেই 
অপ্রাসঙ্গিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
জীবদ্দশায় বা তাঁর ওফাতের পরেও তাঁর সাহাবীদের মাঝে তাঁর 
মর্যাদা ও নাম নিয়ে এমন ওসীলার কোনো প্রচলন ছিল না। যে 
সব সহীহ হাদীস দ্বারা বাহ্যত এমন কিছু বুঝা যায়, আসলে সে 
সবের দ্বারা তাঁর দো'আর ওসীলাই উদ্দেশ্য করা হয়েছে। ব্যক্তি 
রাসূল, তাঁর নাম ও মর্যাদার ওসীলা উদ্দেশ্য করা হয় নি। এ 
প্রসংগে কিছু মরফু* ও মাওকুফ হাদীস বর্ণিত হয়েছে ঠিকই, তবে 
হাদীস বিশেষজ্ঞদের মতে তা দুর্বল ও অগ্রহণযোগ্য । ২ কিন্তু তা 
সত্ত্বেও কিছু কিছু আলেম ও পীরদের মুখে এমনকি কোনো কোন 
তাফসীরকারকদের কলমেও এ আয়াতের ব্যাখ্যায় শয়তান এ 
অপ্রাসঙ্গিক অর্থটি জুড়ে দিতে সক্ষম হয়েছে। যেমন মাওলানা 
মুফতী শফী' এ আয়াতের ব্যাখ্যায় তাঁর তাফসীর গ্রন্থে এ অর্থটি 
জুড়ে দিয়ে লিখেছেন : 


£ঃ , ইবনে তাইমিয়্যাহ, আত-তাওয়াসসুলু ওয়াল ওয়াসীলাতু; পৃ.৪৭। 
321 


“ওসীলা শব্দের আভিধানিক ব্যাখ্যা এবং ছাহাবী ও 
তাবেয়ীগণের তফসীর থেকে জানা গেল যে, যে বস্তু আল্লাহর 
সন্তুষ্টি ও নৈকট্য লাভের মাধ্যম হয়, তা-ই মানুষের জন্য আল্লাহর 
নিকটবর্তী হওয়ার ওসীলা। ঈমান ও সৎ কর্ম যেমন এর অন্তর্ভুক্ত, 
তেমনি পয়গম্বর ও সৎ কর্মীদের সংসর্গ এবং মহববতও এর 
অন্তর্ভুক্ত । কেননা, এগুলোও আল্লাহর সন্তুষ্টি লাভেরই উপায়। এ 
জায়েয” ২২ 


এখানে তিনি “তাঁদেরকে ওসীলা করে আল্লাহর দরবারে 
দোয়া করা জায়েয” এ মর্মে যে কথাটি বলেছেন এর দ্বারা তিনি 
যদি এ উদ্দেশ্য করে থাকেন যে, জীবিত ওলিদেরকে সাথে নিয়ে 
তাঁদের দো'আর ওসীলায় দো'আ করা জায়েয, তা হলে তাতে 
আপত্তির কিছু নেই। তবে আল্লাহর নিকটবর্তী হওয়ার ওসীলা 
হিসেবে পয়গাম্বর ও সৎ কর্মীদের সংসর্গ ও মহববতের কথা 
বলার পর এ কথাটি পৃথক করে বলাতে প্রমাণিত হয় যে, আসলে 
তিনি তাঁর এ কথার দ্বারা তা উদ্দেশ্য করেন নি। বরং মৃত নবী ও 
ওলিদের মর্যাদা এবং তাঁদের নামের ওসীলায় আল্লাহ তা'আলার 


212, মাওলানা মুফতী শফী? প্রাগুক্ত; পৃ. ৩২৭। 
322 


নিকট দো'আ করার যে প্রচলন সমাজে রয়েছে, সে ওসীলার 
কথাই তিনি তাঁর এ কথার দ্বারা উদ্দেশ্য করেছেন। অথচ তা 
সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা। যার সাথে এ আয়াতে বর্ণিত নির্দেশের 
আদৌ কোনো সম্পর্ক নেই। এমন কি ওসীলা সম্পর্কে তিনি এ 
কথার পর যা বলেছেন তার সাথেও তাঁর এ কথার আদৌ কোনো 
সম্পর্ক নেই। কেননা, নেক মৃত মানুষের মহববত করা এক 
জিনিষ আর তাঁদের নামের ওসীলায় দো'আ করা একটি ভিন্ন 
জিনিষ। প্রথমটি মানুষের ঈমানের পরিচায়ক, আর অপরটি 
শরী'আত বহির্ভুত একটি বেদ'আতী কর্ম। কিন্তু তা সত্বেও 
শয়তান তাঁর মত ব্যক্তি ও অন্যান্য পীরদের মুখ ও লেখনীতে এ 
কথাটিকে চালিয়ে দিয়ে অজ্ঞ ও মুর্খ মুসলিমদেরকে পথভ্রষ্ট করার 
একটি উত্তম সুযোগ করে নিয়েছে। 

কুরআনে বর্ণিত “ওসীলা” শব্দের অর্থ বর্ণনার ক্ষেত্রে তারা 
যদি তাদের সলফগণের পদাঙ্ক অনুসরণ করতেন, তা হলে 
সমাজে ‘ওসীলা’ ধরা নিয়ে শয়তান এতো বিভ্রান্তি ছড়াতে পারতো 
না। 


“ওসীলা" শব্দটি কুরআনে করীমের মোট দুস্থানে বর্ণিত 
হয়েছে। একটির কথা উপরে বর্ণিত হয়েছে । আর অপরটি বর্ণিত 
হয়েছে সূরা ইসরাতে। আল্লাহ তা'আলা বলেন : 


323 


৩৯ SH ভা Dos 0 ও SES ৩৯ জমা এসি 9 


[ov ssl DN (ESE SESS ০4৪ 


“মুশরিকরা যাদেরকে (হিত সাধন বা অনিষ্ট রোধের জন্য) 
আহ্বান করে তারা নিজেরাই (এখন) তাদের রবের অধিক 
নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে ওসীলা অন্বেষণে প্রতিযোগিতা করে, 
তাঁর রহমত কামনা করে এবং তাঁর আযাবকে ভয় করে”। ২৩ 


এ আয়াতে বর্ণিত “ওসীলা' শব্দটিকেও উপর্যুক্ত আয়াতে 
বর্ণিত ‘ওসীলা’ শব্দের ন্যায় ওসীলার উভয় অর্থেই ব্যবহার করা 
যেতে পারে ৯ঃ। এ ছাড়া সহীহ হাদীসে আজানের পর পঠিত 
দো'আর মধ্যেও “ওসীলা" শব্দটি বর্ণিত হয়েছে। তবে সেখানে তা 
আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে একটি মর্যাদাপূর্ণ স্থানের অর্থে 
ব্যবহৃত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন : 


£১ , আল-কুরআন, সুরা ইসরা বা বনী ইসরাঈল: ৫৭। 
24, আমরা আগেই বলেছি যে, ওসীলা দ্বারা শুধু “মাধ্যম” অর্থ নেওয়া কোনো 


গ্রহণযোগ্য অভিধানবিদের মত ছিল না। [সম্পাদক] 
324 


40১৩5 ৩০ 2 9 ৩ ৭ এ ও 825 BI গড 4 do io 
dE 209 0, 32 


“তোমরা আজানের পর আমার জন্য আল্লাহর নিকট ওসীলা 
কামনা কর। কেননা, তা এমন একটি মর্যাদাপূর্ণ স্থান যা আল্লাহর 
বান্দাদের মধ্য থেকে কেবল একজন বান্দার জন্যেই শোভা পাবে। 
যে আমার জন্য ওসীলা কামনা করবে তার জন্য আমার 
শাফা‘আত হালাল হয়ে যাবে ।”২৫ 


উক্ত বর্ণনার দ্বারা প্রমাণিত হলো যে, “ওসীলা' শব্দটি 
কুরআন ও হাদীসে মোট দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। একটি 
হচ্ছে- নৈকট্য বা নৈকট্যের মাধ্যম অর্থে। আর অপরটি হচ্ছে 
মর্যাদাপূর্ণ স্থান এর অর্থে। আর নৈকট্যের মাধ্যম এর অর্থে 
এটিকে গ্রহণ করলে এর অর্থ দাঁড়ায় ঈমান, সৎকর্ম, মৃত নবী ও 
নেক মানুষদের ভালবাসা, তাঁদের আদর্শ অনুসরণ, জীবিত নেক 
মানুষের সাহচর্য গ্রহণ, তাঁদের দো'আ, ভালবাসা ও তাঁদের আদর্শ 
অনুসরণ ইত্যাদির ওসীলায় আল্লাহর নৈকট্য অন্বেষণ করা। স্রেফ 
তাঁদের নাম ও মর্যাদার ওসীলায় বা তাঁদের কবরের পার্খে বসে 


£১, ইবনে খুযায়মাহ, মুহাম্মদ, সহীহ; সম্পাদনা : ড. মুহাম্মদ মুস্তফা আল- 
আ'জমী, (বৈরুত : আল-মাকতবুল ইসলামী, সংস্করণ বিহীন, ১৯৭০ খ্রি.), 


১/২১৮। 
325 


আল্লাহর নৈকট্য অন্বেষণ ও এর ওসীলায় ইহ-পরকালীন কিছু 
চাওয়া নয়। 


আল্লাহর নিকট কোনো জীবিত বা মৃত মানুষের মর্যাদার ওসীলায় 
কিছু চাওয়া যায় না : 


প্রকৃতকথা হচ্ছে- একজন মানুষ অপর কোনো মানুষের 
নিকট থেকে তার কোনো উদ্দেশ্য সহজে হাসিল করার জন্য 
তৃতীয় কোনো গণ্যমান্য ব্যক্তির নামের মাধ্যমে তার কাছে তা 
চাইতে পারে এবং দ্বিতীয় ব্যক্তিও তৃতীয় ব্যক্তির নাম শুনে তিনটি 
কারণে প্রথম ব্যক্তির চাহিদা ও আবদার পূর্ণ করতে পারেন। 
কারণগুলো হচ্ছে : 


প্রভাবিত হয়ে তা করতে পারেন। 


২. তৃতীয় ব্যক্তির সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় তিনি তা করে দিতে 
পারেন। 


326 


৩. তৃতীয় ব্যক্তির নিকট থেকে তার নিজের কোনো প্রয়োজন 
হাসিল করার জন্য তা করে দিতে পারেন। 


মানুষ মানুষের প্রতি মুখাপেক্ষী হয়, একে অন্যের দ্বারা 
প্রভাবিত হয় বলে তাদের মাঝে এ ধরনের ওসীলা চলতে পারে। 
মহান আল্লাহ কারো মুখাপেক্ষী না হওয়ায় এবং কারো দ্বারা তিনি 
প্রভাবিত না হওয়ায় তাঁর কাছে কারো নাম ও মর্যাদার ওসীলায় 
দো'আ করা যেতে পারে না। নবী ও ওলিদের যে মর্যাদা রয়েছে 
তা তাঁরই দেয়া। সুতরাং তাঁদেরকে তাঁরই দেয়া জিনিষের ওসীলায় 
নামান্তর। তিনি কারো কোনো উদ্দেশ্য পূর্ণ না করলে এতে তাঁর 
কোনো ক্ষতিরও আশঙ্কা নেই। এমতাবস্থায় তাঁর কাছে কারো 
নাম, মর্যাদা ও হুরমতের ওসীলায় কিছু চাওয়া আল্লাহর সাথে 
মানবীয় আচরণ করারই শামিল। 


জীবিত মানুষের দো'আর ওসীলা গ্রহণ : 


জীবিত মানুষের দো'আর ওসীলা দু'ভাবে গ্রহণ করা যেতে পারে : 


327 


এক, কোনো জীবিত মানুষের কাছে গিয়ে এ কথা বলা 
যেতে পারে যে, আমি অমুক সমস্যায় পতিত হয়েছি, আপনি 
আমার জন্য এ মুহূর্তে আল্লাহর কাছে একটু দো'আ করুন। এ 
ধরনের দো'আ কামনা করার বিষয়টি হাদীস দ্বারা প্রমাণিত। যা 
আমরা একটু পরে বর্ণনা করবো। 


দুই, কোনো জীবিত মানুষের নিকট গিয়ে এ মর্মে দো'আ 
কামনা করা যেতে পারে যে, আপনি আমার জন্য দো"আ করবেন। 
আল্লাহ তা'আলার নিকট মঞ্জুর হওয়ার অধিক সম্ভাবনার কথা 
হাদীসে বর্ণিত হয়েছে। উম্মুদ দরদা রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


hn NEES ৪2045 এতথ টি 2921 8255) 


“একজন মুসলিম ভাইয়ের জন্য তার অসাক্ষাতে মুসলিম 
ব্যক্তির দো'আ মকবুল হয়ে থাকে ।”২৯৬ 


“16, মুসলিম, প্রাগুক্ত; (জিকির ও দু'আ অধ্যায়, বাব : ফদলিদ দু'আ লিল 


মুসলিমীনা বি জাহরিল গাইব, হাদীস নং- ২৭৩২), ৪/২০৯৪। 
328 


তবে এ ধরনের দো'আ কামনা যে শুধু সাধারণ লোকেরাই 
কেবল সৎ লোকজনের নিকটেই চাইবে তা নয়, বরং একজন 
মর্যাদাবান ব্যক্তিও তাঁর চেয়ে কম মর্যাদাবান ব্যক্তির নিকটে তা 
চাইতে পারেন। এমন দো'আ চাওয়ার প্রচলন স্বয়ং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত। একদা "উমার 
রাদিয়াল্লাহু আনহু “উমরা পালন উপলক্ষে মক্কায় যাওয়ার জন্য 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অনুমতি 
চাইলে তিনি তাঁকে অনুমতি দানপূর্বক বলেন : “ভাই! (সফরের 
অবস্থায় যখন তুমি দো'আ করবে তখন) তোমার নেক দো'আ 
থেকে আমাদের ভুলে যেও না।”২ এটি হচ্ছে জীবিত মানুষের 
দো'আর ওসীলা গ্রহণের একটি সঠিক পদ্ধতি। এতে প্রমাণিত হয় 
যে, একজন সাধারণ মানুষ যেমন একজন ওলি ও পীর সাহেবের 
নিকট দো'আ কামনা করতে পারে, তেমনি একজন পীর সাহেবও 
একজন সাধারণ মানুষের নিকট দো'আ চাইতে পারেন। কোনো 


*7 আৰু দাউদ, প্রাগুক্ত; সালাত অধ্যায়, বাবুদ দু'আ; ২/১৬৯; হাদীসটি ইবনে 
আববাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। কুরতুবী, প্রাগুক্ত; ১২/৩২১। 


(তবে হাদীসটির সনদ দুর্বল, [সম্পাদক]) 
329 


পীর সাহেব যে মানুষের জন্য দো'আ করার এজেন্সী নিয়ে বসে 
থাকবেন বিষয়টি এমন নয়। 


কারো নামের ওসীলায় দো'আ করা বেদ"'আত: 


কিন্তু দো'আর সময় নবী ও ওলিদের নামের মাধ্যম ধরে 
আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা অনুমতি কুরআন ও 
হাদীসের দ্বারা সমর্থিত নয়। এর কারণ হলো, এভাবে কারো 
নামের কথা শুনিয়ে কিছু চাওয়া হচ্ছে মানবীয় ব্যাপার। আল্লাহর 
কাছে কিছু চাওয়ার সময় এমনটি করা ঠিক নয়। কেননা, তিনি 
কারো মুখাপেক্ষী নন বলে তাঁর সাথে মানবীয় আচরণ করা 
চাওয়ারই শামিল। তিনি কারো মর্যাদার দ্বারা প্রভাবিত হন না 
কারো জন্যে কোনো শাফা'আত করতে পারবে না। যে মর্যাদার 
মূল্য আখেরাতে নেই সে মর্যাদার ওসীলায় দুনিয়াতে তাঁর কাছে 
কিছু চাওয়ারও কোনো মূল্য নেই। এছাড়া তিনি কোনো মানুষের 
নামের মাধ্যমে বা ওসীলায় তাঁর কাছে কিছু আবদার করতে 


আমাদেরকে শিক্ষাও দেন নি। বরং তিনি তাঁর নিকট তাঁর নিজের 
330 


নামের ওসীলায় আমাদের অভাব ও অভিযোগের কথা তাঁর নিকট 
উপস্থাপন করতে আমাদেরকে শিক্ষা দিয়ে বলেছেন: 


[০০০১] (EC SAT 25৯ 


তাঁর নামের ওসীলায় আহ্বান কর।”২* আল্লাহ যেখানে 
করেছেন, সেখানে আমরা তাঁকে তাঁর কোনো সৃষ্টির নামের 
ওসীলায় তাঁর নির্দেশ ব্যতীত আহ্বান করতে পারি না। যদিও সে 
সৃষ্টি তাঁর নিকট তাঁর সকল সৃষ্টির মধ্যে অধিক ভালবাসার পাত্রও 
হতে পারেন। আমরা আল্লাহর বান্দা। তাই আমাদের জীবনের 
যাবতীয় প্রয়োজনের কথা কোনো সৃষ্টির মাধ্যম ছাড়াই সরাসরি 
তাঁর কাছে জানাবো, এটাই স্বাভাবিক কথা এবং যুক্তিরও দাবী। 
সে জন্যেই তিনি আমাদের সকলকে সৎ ও অসৎ নির্বিশেষে 
কোনো নবী বা ওলির মধ্যস্থতা ছাড়াই তাঁকে আহ্বান করার 
নির্দেশ করে বলেছেন : 


[১:3৬] ধ 6০৩৭ 39৮2 


++ আল-কুরআন, সূরা আরাফ : ১৮০। 
331 


দেব।”১৯ সরাসরি আল্লাহকে আহ্বান করার শিক্ষা দিয়ে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 
আনহুমাকে বলেন : 


(4055 32258 ELEN এ 0৬ ৩519) 


“যখন তুমি কিছু চাইবে তখন তা আল্লাহর কাছেই চাইবে, 
আর যখন কিছু সাহায্য চাইবে তখন তা আল্লাহর কাছেই 
চাইবে ।”২ এরপরও কি এ কথা বলা যায় যে, তিনি নবী ও 
অলিগণের নামের মাধ্যম ছাড়া পাপীদের কোনো কথা শ্রবণ করেন 
না বা করতে চান না বা তাঁদের নামের ওসীলা নিয়ে দো'আ করলে 
তিনি দো'আ দ্রুত কবুল করবেন, অন্যথায় বিলম্বে করবেন? 


প্রকৃতপক্ষে যারা এমনটি বলে তারা আল্লাহর প্রতি 
মিথ্যারোপ করে। তারা আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে। 
অথচ তিনি তাঁর পাপী বান্দাদের তাওবা ও দো'আ কবুল করে 
তাদের অপরাধ মার্জনা করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে 


£+. আল-কুরআন, সূরা গাফির : ৬০। 
2০. তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল কিয়ামাহ, বাব নং- ৫৯; ৪র্থ খন্ড, পৃ. ৬৬৭। 
332 


থাকেন। তিনি তাঁর বান্দাদেরকে এ বিষয়ের সংবাদ দেয়ার জন্য 
তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ মর্মে নির্দেশ 
করেছেন: 


[5৭ :৮৮]4 ৪ 92৯৭ ওত ৩১6০) 


“তুমি আমার বান্দাদেরকে সংবাদ দাও যে, আমি হলাম 
অধিক ক্ষমাশীল ও মেহেরবান।”২২১ 


অপর স্থানে এ মর্মে আহ্বান করতে বলেছেন : 


ঠা 614 


এ 22০51982853 ০০ 81904 জয়ী ৩১৩৫ 4৬) 
[or CEE RTE তি চা 


“বল : হে আমার বান্দারা! যারা নিজেদের নফছের উপর 
অত্যাচার করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে 
যেওনা, নিশ্চয় আল্লাহ যাবতীয় গুনাহ ক্ষমা করেন, তিনিই হলেন 
অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু ।”*২২২ 


2. আল-কুরআন, সূরা হিজর : ৪৯। 


+? আল-কুরআন, সূরা যুমার : ৫৩। 
333 


যারা অপরাধ করে সরাসরি তাঁকে আহ্বান করে তিনি 
তাদের আহ্বান শ্রবণ করেন। 


এ প্রসঙ্গে বলেছেন : 


৪0] 465 BES La Lh এ ০ এ১৩ ৫004) 


[)/১৭ 


“আর আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে 
জিজ্ঞাসা করে, (তখন তাদের বল) বস্তুত আমি নিকটেই রয়েছি, 
আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, তখন আমি তার 
আহবানে সাড়া দিয়ে তা কবুল করি...।”২২ 


যারা অন্যায় করার পর দ্রুত তাঁর নিকট ক্ষমা চায়, তিনি তাদের 
তাওবা কবুল করেন। এ প্রসঙ্গে বলেন : 


৩৯০ 5 6556 0 lg BAT ৮2৫ GA TE SH এ) 


রি 


2 ক. এ ১০ তি 
DVL © CSS Ce এ ৫ Lele DSH BE 


“আল্লাহ অবশ্যই তাদের তাওবা কবুল করেন যারা 
ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তাওবা করে, 


*£, আল-কুরআন, সূরা বাক্কারাহ : ১৮৬। 
334 


এরাই হলো সেই সব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। 
আল্লাহ মহাজ্ঞানী, মহাবিজ্ঞ।”৯* 


অপরাধীরা সরাসরি আল্লাহকে আহ্বান করলে তিনি তাদের 
আহবানে সাড়া দেন এবং তাদের অপরাধ মার্জনা করেন, সে 
সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


পপ 


Hdl এ ৩৯ SHLD এগ ও এও BS SS dj 
৩৭) 2৯০9 5 ৬9 এ এ GIES ৬০৩ এ 
Ld LS ০4০4 
শেষ তৃতীয়াংশে পৃথিবী সংলগ্ন আকাশে আগমন করে বলতে 
দেব, কে আমার নিকট চাইবে, আমি তাকে দান করবো, কে 
আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব ।”২২৫ 


2, আল-কুরআন, সুরা নিসা : ১৭। 
225, বুখারী, প্রাগুক্ত; (কিতাবুষ যুহদ, বাব- শেষ রাতের নামাজে দু'আ করা), 
১/২১২১; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল মুসাফিরীন, পরিচ্ছেদ : শেষ রাতে 


335 


মহান আল্লাহ কেবল সে সব লোকেরই তাওবা কবুল করেন 
না, যারা মৃত্যু মুখে পতিত হয়ে তাওবা করে। এ প্রসঙ্গে আল্লাহ 
বলেন : 


৫ এ 51755 BES SEGA 5522 Sl হা জর) 


[৬:৮১] ১৩৫ ০5 5৮৮5 SANG SSS ও) 


“আর সেই সব লোকদের জন্য কোনো ক্ষমা নেই, যারা 
মন্দ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মাথার 
উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে- আমি এখন তাওবা 
করছি, আরো তাওবা নেই তাদের জন্য যারা কুফরী অবস্থায় 
মৃত্যুবরণ করে।”২১৬ 


আমরা দেখতে পেলাম যে, উক্ত আয়াতসমূহ ও হাদীসে 
কোথাও অপরাধীদের তাওবা কবুল ও গুনাহ মার্জনা করার জন্য 
মহান আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির 


দু'আ ও জিকির করার ক্ষেত্রে আগ্রহ প্রদান, এবং দু'আ কবুল করা), 
১/৫২১। 


2. আল-কুরআন, সূরা নিসা : ১৮। 
336 


মধ্যকার কারো নাম ও মর্যাদার মাধ্যম ধরে আল্লাহ্‌র কাছে তাওবা 
করতে বলেন নি। কোনো মাধ্যমে তাঁর কাছে কথা না বললে তিনি 
কারো তাওবা কবুল করতে বিলম্ব করবেন, এমন কথাও বলেন 
নি। বরং এ সবের দ্বারা অপরাধীদের তাওবা কবুল করে 
তাদেরকে ক্ষমা করে দেয়ার জন্য আল্লাহ তা'আলার অধীর আগ্রহ 
থাকার কথাই আমরা জানতে পেলাম। 


দো'আ কবুলের সম্ভাব্য সময় ও মুহূর্ত : 


এখন শুধু প্রয়োজন হচ্ছে আল্লাহ তা'আলার নিকট বান্দার 
অনুতাপ ও অনুনয়-বিনয় প্রকাশ করার। আল্লাহ তা'আলার নিকট 
বান্দা সার্বক্ষণিকই তার অনুতাপ প্রকাশ করতে পারে। তবে এ 
জন্য সম্ভাব্য কিছু সময় ও মুহূর্তও রয়েছে। সম্ভাব্য সময় যেমন- 
সেহরীর সময়, জুমু'আর দিন, রমাযান মাস ও ‘আরাফার দিন। 
আর সম্ভাব্য মুহূর্ত যেমন- নামাযে সেজদা রত অবস্থায়, আযান ও 
ইকামতের মধ্যবর্তী সময়, নামাযের শেষে একাকী বসে ও বৃষ্টি 
বর্ষণের সময়ে ।১৯৭ বান্দা যদি দো'আ কবুলের এ সব সম্ভাব্য 
সময় ও মুহূর্ত অন্বেষণ করে আল্লাহ তা'আলার নিকট তার কৃত 


227, নববী, ইয়াহইয়া ইবনে শরফ, মহই উদ্দিন আবু যাকারিয়্যা, আল-আযকার; 


(বৈরুত : দারুল মা'রিফাহ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃ.৩৫৩। 
337 


অপরাধের জন্য অনুতাপ করে এবং পুনরায় অপরাধ না করার দৃঢ় 
সংকল্প নিয়ে তাঁর কাছে প্রার্থনা করে, তা হলে তিনি তাকে 
অবশ্যই ক্ষমা করবেন। তিনি যদি তাঁর অবাধ্য অহংকারী 
অপকর্ম করার জন্য কেয়ামত পর্যন্ত আয়ু দিতে পারেন, তা 
হলে সাধারণ অপরাধীরা তাঁর কাছে বিনয়ের সাথে সরাসরি কিছু 
চাইলে তিনি তাদের দো'আ কবুল না করার কোনো কারণ থাকতে 
পারেনা। প্রকৃত কথা হচ্ছে- যারা তাঁর আনুগত্যকে স্থায়ীভাবে না 
হোক অন্তত সাময়িকভাবে হলেও স্বীকার করে নিয়ে তাঁকে 
একনিষ্ভাবে বিনয়ের সাথে আহ্বান করে, তিনি তাদের 
আহবানেও সাড়া দেন। এ ক্ষেত্রে আহবানকারী কোনো মুশরিক না 
মুনাফিক না ফাসিক না মুমিন, এ সবের প্রতি তিনি আদৌ 
কোনো লক্ষ্য করেন না। আর এ কারণেই মুশরিকরা যখন সমুদ্রে 
ঝড়ের কবলে পড়ে তাঁকে একনিষ্ঠভাবে আহ্বান করতো তখন 
তিনি তাদের বিপদ থেকে উদ্ধার করে দিতেন। 


22, শয়তান অপমানিত হয়ে বিতাড়িত হওয়ার প্রাক্কালে এই ব'লে দু'আ 
করেছিল : | 

[০ ot: 0 62901 95 ৩8 0৬ O 5৯ 05 এ! 350 IE 

“প্রভু! আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দান করুন, আল্লাহ বলেন : 


তোমাকে অবকাশ দান করা হলো।” আল-কুরআন, সূরা আরাফ : ১৪ ও ১৫। 
338 


যেমন আল্লাহ বলেন : 
BLA এ! এ EB ও এ ৬৮98 Bl bes AIT ২1958 ৯ 
[7০:০2:51 € ও 35738 


“যখন মুশরিকরা (সমুদ্রে) নৌকা বা জাহাজে আরোহণ করে 
(ঝড়ের কবলে পড়ে, তখন তারা) তাদের সকল আনুগত্যকে 
আল্লাহর জন্য একনিষ্ট করে তাঁকে আহ্বান করে। অতঃপর তিনি 
যখন তাদেরকে স্থলে এনে উদ্ধার করে দিতেন, তখনই তারা 
(তাঁর সাথে) শরীক করতে থাকে ।”২৯ মুশরিকরা যদি তাদের 
শিকী ধ্যান-ধারণা পরিহার না করেও কোনো মধ্যস্থতা ছাড়াই 
একনিষ্ভাবে সরাসরি আল্লাহকে আহ্বান করার ফলে তিনি 
তাদেরকে ঝড়ের কবল থেকে উদ্ধার করতে পারেন, তা হলে 
আমাদের ডাক না শুনার তো কোনো কারণ থাকতে পারে না। 
অতএব যারা মৃত নবী ও ওলিদেরকে আল্লাহ ও সাধারণ 
মানুষদের মাঝে মাধ্যম হিসেবে দাঁড় করেন এবং তাঁদের নামের 
মাধ্যমে দো'আ করলে আল্লাহ সে দো'আ দ্রুত শ্রবণ করেন বলে 
মনে করেন, তারা আসলে আল্লার প্রতি মিথ্যারোপ করেন। তাদের 
জানা আবশ্যক যে, কোনো ওলি তো দূরের কথা স্বয়ং রাসূলুল্লাহ 


“?? আল-কুরআন, সূরা 'আনকাবৃত : ৬৫। 
339 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি কারো ব্যাপারে আল্লাহর 
কাছে কোনো সুপারিশ করেন, তা হলে তাঁর সে সুপারিশ গ্রহণ 
করা আল্লাহ তা'আলার উপর জরুরী হয়ে যায় না। যেমন তিনি 
মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাযার নামায 
পড়ে তার মাগফিরাতের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু আল্লাহ 
তাঁর সুপারিশ গ্রহণ করাতো দূরের কথা, তিনি তাঁকে এ ধরনের 
কর্মের পুনরাবৃত্তি করার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। এ 
প্রসঙ্গে আল্লাহ বলেছিলেন : 


58০. 42555 ৯৩ 48০৮2 
[ARAN OD DIS OE Gr LD ১3৩) 


“যদি তুমি তাদের (মুনাফিকদের) জন্য সত্তর বারও ক্ষমা 
ভিক্ষা কর, তবুও আল্লাহ কস্মিনকালেও তাদেরকে ক্ষমা করবেন 
না।”২৩০ 


অপর আয়াতে এদের জানাযা পড়তে নিষেধ করে দিয়ে 
বলেন : 


[১ ২০] (fd BE NG HSL ৪৩ SABE ০০35) 


+. আল-কুরআন, সূরা তাওবাহ : ৮০। 
340 


“এদের কেউ মরলে তুমি তাদের জানাযার নামায পড়বে 
না, তার কবরের পাশেও দাঁড়াবে না।”২৩১ 


কাজেই দেখা যাচ্ছে যে, কেউ কিছু চাইলে তা নবী বা 
ওলিদের মধ্যমে আল্লাহর নিকট চেয়েছে কি না, মূলত সেটা দেখার 
কোনো বিষয় নয়। বরং আসল দেখার বিষয় হচ্ছে যার সমস্যা তার 
মানসিক অবস্থা কী। দো'আকারীর মানসিক অবস্থা ঠিক হলে এবং 
এখলাসের সাথে সে নিজেই সরাসরি আল্লাহর কাছে চাইলে তিনি 
শুধু মু'মিন কেন মুশরিকেরও দো'আ শুনেন এবং তাকে বিপদ 
থেকে উদ্ধার করেন। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত বা নিয়ম। 


উক্ত আলোচনার দ্বারা এ কথা প্রমাণিত হলো যে, দো'আ 
করার সময় কোনো সৃষ্টির নামের বা তাঁর মর্যাদা ও হুরমতের 
ওসীলা গ্রহণের জন্য আল্লাহ আমাদেরকে কোনো শিক্ষা দান করেন 
নি বা তাঁর সাধারণ বান্দাদের সমস্যাদি তাঁর নিকট উপস্থাপনের 
জন্য তিনি তাঁর সৃষ্টির মধ্যকার কাউকে তাঁর ও তাঁর বান্দাদের 
মধ্যে ওসীলা হওয়ার জন্যেও মনোনীত করেন নি। বরং এটি 


+, আল-কুরআন, সূরা তাওবাহ : ৮৪। 
341 


কোনো কোন পীরদের মনগড়া বক্তব্য বৈ আর কিছুই নয়। এ 
বিষয়টি অবগতির পর এবার আমাদেরকে যে বিষয়টি জানতে হবে 
তা হলো : আল্লাহ তা'আলার নিকট কিছু চাইতে হলে তা কীভাবে 
চাইতে হবে? 


আল্লাহ তা'আলার নিকট কিছু চাওয়ার বৈধ ওসীলার প্রকারভেদ : 


আল্লাহর নিকট কিছু চাইতে হলে তা মোট দু'ভাবে চাওয়া 
যেতে পারে : 


এক. কোনো কিছুর মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ 
তা'আলার নিকট কিছু চাওয়া যেতে পারে। কোনো প্রয়োজনকে 
সামনে রেখে এ কথা বলা যেতে পারে যে, হে আল্লাহ আমার 
অমুক প্রয়োজনটি পূর্ণ করে দিন। আমার অসুখ হয়েছে তা দ্রুত 
নিবারণ করে দিন...ইত্যাদি। 


দুই, কোনো কিছুর ওসীলা বা মাধ্যম করে আল্লাহর কাছে 
কিছু চাওয়া। কুরআন ও সহীহ হাদীস অধ্যয়ন করলে দেখা যায়, 
আল্লাহর কাছে মোট ছয় পন্থায় ওসীলা করে কিছু চাওয়া যেতে 
পারে; 


342 


প্রথম পন্থা : আল্লাহ তা'আলার সুন্দর নামাবলী ও সুমহান 
গুণাবলীর ওসীলায় দো'আ করা : 


আল্লাহ তা'আলার জানা বা অজানা পবিত্র ও উত্তম 
নামাবলীর মাধ্যমে তাঁর কাছে কিছু আবেদন করা। নিজের 
প্রয়োজনের কথা বলার পূর্বে মুখে তাঁর নাম নেয়া । যেমন এ 
কথা বলা: 


টা at Baus Ba ie 
(৩৯৫ ০9 (৮0৩৩) 


“হে চিরঞ্জীব হে সবকিছুর ধারক! আমি তোমার রহমতের 
অসীলায় উদ্ধার কামনা করছি ২২1” 


এ পন্থা যে আল্লাহ তা'আলার নির্দেশিত পন্থা তা আমরা 
ইতোপূর্বে অবগত হয়েছি। এটি ওসীলার সর্বোত্তম পন্থা হওয়ায় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকহারে এ পদ্থা 
অধ্যায় খুললেই এর জলন্ত প্রমাণ পাওয়া যায়। 


দ্বিতীয় পন্থা : আল্লাহর তাওহীদ ও ঈমানের রূকনসমূহের প্রতি 
ঈমান আনয়নের ওসীলায় দো'আ করা : 


22, তিরমিযী, হাদীস নং ৩৫২৪। 
343 


নিম্নে বর্ণিত আয়াত দুটি দ্বারা এ জাতীয় ওসীলার প্রমাণ 
পাওয়া যায়। ইউনুস (আলাইহিস সালাম) কে যখন সমুদ্রের মাছ 
ভক্ষণ করেছিল, তখন তিনি সে বিপদ থেকে দ্রুত মুক্তি লাভের 
জন্য আল্লাহ তা'আলার তাওহীদের ওসীলায় দো'আ করে 
বলেছিলেন : 
{LE 52 ES 1৫9৮ ESATA ৩৫৮] ও SSG 


[/%:০৮১]] 


“অন্ধকারের মধ্যে তিনি এই বলে আহ্বান করেন যে, (হে 
আল্লাহ) তুমি ব্যতীত কোনো সঠিক ইপাস্য নেই, আমি তোমার 
পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি যালিমদের অন্তর্গত হয়ে 
গেছি ।”২৩৩ 


আল্লাহ তা'আলার প্রতি ঈমান আনয়নের ওসীলায় দো'আ করা 
প্রসঙ্গে কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে : 

০ ৩০৩ iz bot ও IAD এ BE ০ BES ) 
এব OT ডিভি ভি ভু 


[১৭ 


“আল-কুরআন, সূরা : আম্বিয়া : ৮৭। 
344 


“হে আমাদের প্রতিপালক! আমরা একজন আহ্বানকারীকে 
ঈমানের প্রতি এ মর্মে আহ্বান করতে শুনেছি যে, তোমরা 
তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন কর, ফলে আমরা 
ঈমান আনয়ন করেছি, হে আমাদের প্রতিপালক! অতএব, 
(তোমার প্রতি ঈমান আনয়নের ওসীলায়) তুমি আমাদের 
অপরাধসমূহ মার্জনা কর, আমাদের অপকর্মসমূহ দূর করে দাও 
এবং আমাদেরকে নেক মানুষদের সাথে মৃত্যু দাও।”২৩৪ 


ঈমানের রুকসমূহের প্রতি ঈমান আনয়নের ওসীলায় 
দো'আ করা প্রসঙ্গে বর্ণিত হয়েছে : 

JO ১৫ 66 ৫৬০3 Tg এট এতে এড) 

[০1:1৮ 

“হে আমাদের প্রতিপালক! তুমি যা কিছু অবতীর্ণ করেছ 

আমরা তাতে ঈমান এনেছি এবং রাসূলের অনুসরণ করেছি, 


£1 আল-কুরআন, সূরা : আলে ইমরান : ১৯৩। 
345 


অতএব, তুমি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিখে 


নাও 1” ২৩৫ 


অত্র আয়াতে আল্লাহর কিতাবের প্রতি ঈমান এবং রাসূলের 
অনুসরণ এ দুটি বিষয়কে ওসীলা করে সাক্ষ্যদানকারীদের মধ্যে 
লিখে নেয়ার কথা আল্লাহর কাছে চাওয়া হয়েছে। এতে প্রমাণিত 
হয় যে, এ দুটি বিষয়ের মত ঈমানের আরো যে সব রুকন 
রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনয়নের ওসীলায়ও দো'আ করা 
যেতে পারে। 


তৃতীয় পন্থা : আল্লাহর নিকট বিপদ ও দুঃখের কথা বলে নিজের 
অপারগতা ও দুর্বলতা প্রকাশের ওসীলায় দো'আ 
করা: 


যেমন আইউব (আলাইহিস সালাম) তাঁর অসুখের কথা বলে 
নিজের অপারগতা ও অসহায়ত্বের বিষয়টি আল্লাহর কাছে তুলে 
ধরে তাঁর দয়া কামনা করে বলেছিলেন : 


[/৮:০৩১3] ধ ৩? ৩১9 4801 is 258 


++, আল-কুরআন, সূরা আলে ইমরান : ৫৩। 
346 


“প্রভু! আমাকে অকল্যাণ পেয়ে বসেছে, তুমি হলে অধিক 
দয়াবান ৷” 


চতুর্থ পন্থা : নিজের অপরাধ স্বীকার করার ওসীলায় দো'আ করা : 


যেমন আদম ও হাওয়া (আ.) শয়তানের প্ররোচনায় পড়ে 
গম খাওয়ার পর যখন বুঝতে পারলেন যে, তারা অপরাধ করে 
ফেলেছেন, তখন তারা তাদের অপরাধ স্বীকার করার ওসীলায় 
আল্লাহর কাছে তা মার্জনার জন্য দো'আ করে বলেছিলেন : 


(EET 95 BAT EI এ 585 090 ৬৪ ডিএ ও) 


[৭ :-১1১০১1] 


উপর অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা ও দয়া না কর, তা হলে 
আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ।”২৩৬ 


পঞ্চম পন্থী : কোনো সৎকর্মের ওসীলায় দো'আ করা: 


+*, আল-কুরআন, সূরা : আ'রাফ : ২৩। 
347 


সৎ কর্ম বিভিন্ন রকমের হতে পারে। তন্মধ্যে উত্তম দু'টি 
‘আমল হচ্ছে নামায ও বিপদে ধৈর্য ধারণ করা। তাই মহান 
আল্লাহ এ দুর্টির ওসীলায় দো'আ করার প্রতি নির্দেশ দিয়ে 
বলেছেন : 


[৮০ ৯১৪৭1] (BLA LAL Lil ৯ 


“তোমরা ধৈর্য ধারণ এবং নামাযের ওসীলায় আল্লাহর কাছে 
সাহায্য কামনা কর”।২* এ আয়াতের মর্মানুযায়ী প্রমাণিত হয় 
যে, ফরয ও নফল নামাযান্তে একাকী বসে নামাযের ওসীলায় 
আল্লাহর কাছে কিছু প্রাপ্তির জন্য দো'আ করা যেতে পারে। 


এছাড়াও সহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, বনী ইসরাঈলের 
তিন ব্যক্তি একদা রাত যাপনের জন্য একটি পাহাড়ের পাদদেশে 
অবস্থিত গুহায় আশ্রয় নিয়েছিল। রাতে পাহাড়ের চূড়া থেকে 
একটি পাথর গড়িয়ে পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেলে তারা 
পরস্পরকে বললো : 


CCE 0০০4011558৬ 3542 555 bs তি ৭ YY 


“7, আল-কুরআন, সূরা : বাক্কারাহ : ৪৫। 
348 


“তোমাদের সৎ 'আমলের ওসীলায় আল্লাহকে আহ্বান না 
করা ব্যতীত এ পাথর থেকে তোমাদের মুক্তির কোনো উপায় 
নেই...।”২৬৮ এরপর তাদের একজন তার পিতা-মাতার প্রতি 
সদাচরণ করার ওসীলায় দো'আ করলো, আরেকজন আল্লাহর 
ভয়ে ব্যভিচার করা থেকে বিরত থাকার ওসীলায় দো'আ করলো, 
তৃতীয়জন মজুরকে তার প্রাপ্যসহ আরো অধিক সম্পদ দেয়ার 
ওসীলায় আল্লাহ তা'আলাকে আহ্বান করার পর আল্লাহ তাদেরকে 
সে বিপদ থেকে মুক্ত করেছিলেন। ২০, 


এতে প্রমাণিত হয় যে, শরী'আত কর্তৃক নির্দেশিত যাবতীয় 
হত 8778 
কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের জন্য আল্লাহর কাছে দো'আ 
করা যেতে পারে। 


৯. বুখারী, প্রাগুক্ত; কিতাবুল ইজারাহ, বাব নং- ১২ ; ৩/৭৯৩; মুসলিম, 
প্রাগুক্ত; কিতাবুয ফিক্র, বাব : কিস্যাতু আসহাবিল গারিস সালাসাতি, হাদীস 
নং- ১০০; ৪/২০৯৯। 

29 মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুয যিকির ওয়াদ দু'আ, বাব: তিন গুহাবাসীর 


ঘটনা...); ৪/২০৯৯। 
349 


ষষ্ঠ পন্থা : জীবিত মানুষের দো'আর ওসীলায় আল্লাহর নিকট কিছু 
কামনা করা : 


জীবিত মানুষের দো'আর ওসীলা গ্রহণ করেও আল্লাহর 
কাছে কিছু চাওয়া যেতে পারে। এ ওসীলা আবার দু’ভাবে হতে 
পারে : 


এক. নিজের এবং নিজের সন্তানাদি ও পরিবারের ইহ-পরকালীন 
কল্যাণের জন্য কোনো মানুষের নিকট গিয়ে তাকে এ কথা বলা 
যেতে পারে যে, আমাদের জন্য একটু দো'আ করুন বা আমাদের 
জন্য দো'আ করবেন ১”। দো'আকারী ব্যক্তি তাৎক্ষণিক আমাদের 


£৫. যদিও কারও কাছে দো'আ চেয়ে বেড়ানো কুরআন ও রাসূলের সহীহ 
হাদীস দ্বারা প্রমাণিত হয় নি; কারণ এতে দুর্টটি সমস্যা রয়েছে, এক. বান্দা 
তার রব থেকে দূরে সরে যেতে পারে। দুই. শুধু শুধু কারও কাছে ছেয়ে 
বেড়ানোর মাধ্যমে নিজেকে হেয় করছে এবং অন্যের প্রতি মুখাপেক্ষী হচ্ছে। 
যা কোনোভাবেই কাম্য হতে পারে না। সুতরাং বান্দা নিজেই এ কাজটি 
নিজের জন্য করা উচিত। যদি অন্যের কাছে দো'আ চায়, তখন তার 
উদ্দেশ্যে থাকতে হবে যে যার কাছে দো'আ চেয়েছি সে ব্যক্তি নিজেও 
আমার জন্য দো'আ করা দ্বারা উপকৃত হতে পারে; কারণ, যে কেউ কারও 


জন্যও অনুরূপ হোক”। সুতরাং এর মাধ্যমে দো'আপ্রার্থী ও দো'আকারী 
350 


অনুপস্থিতিতেও তা করতে পারেন। তবে অনুপস্থিত অবস্থার দো'আই 
সবচেয়ে উত্তম। কেননা, তা আল্লাহর কাছে গৃহীত হওয়ার অধিক 
সম্ভাবনা রয়েছে বলে ইতোপূর্বে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে। 


নবজাত শিশু ও রোগীদেরকে কারো কাছে নিয়ে যেয়ে তার 
নিকট তাদের জন্য দো'আ কামনা করাও এ জাতীয় ওসীলারই 
অন্তভুক্ত। এ জাতীয় কর্ম রাসূলের সাহাবীদের মাঝে প্রচলিত 
ছিল। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 
হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে 


উভয়েই সমভাবে উপকৃত হতে পারে। তাই কারও কাছে দো'আ চাওয়ার 
সময় উভয়ে উপকৃত হওয়ার এ নিয়ত থাকা আবশ্যক, নিছক নিজের জন্য 
কারও কাছে যাচ্ঞ্রা করে বেড়ানো ইসলামের মূল শিক্ষার বিরোধী। এ 
বিষয়টি আরও জানার জন্য শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ লিখিত, 
'আল-ওয়াসেতা-বাইনাল হাক্কি ওয়াল খালক’ বা স্রষ্টাকে পেতে মাধ্যম গ্রহণ 
গ্রন্থটি (কামিয়াব প্রকাশনী কর্তৃক আমার দ্বারা অনুবাদ ও সম্পাদিত) দেখা 


যেতে পারে। [সম্পাদক] 
351 


হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে) তাদের উপর বরকত দিতেন এবং 
খুরমা চিবিয়ে তাদের মুখের তালুতে লাগিয়ে দিতেন ।”২৯, 


দুই. কারো নিকট নিজের কল্যাণের জন্য দো'আ চাওয়া এবং 
তিনি তাৎক্ষণিক দো'আ করলে নিজেও সে দো'আয় শরীক হয়ে 
আল্লাহর কাছে নিজের জন্য দো'আকারীর দো'আ কবুল হওয়ার 
জন্য আল্লাহুম্মা আ-মীন বলা। অথবা তার দো'আর সাথে শরীক 
সময় তাঁর দো'আর ওসীলা গ্রহণ করে এ কথা বলা যে, হে 
আল্লাহ! অমুক ব্যক্তি আমার জন্য যে দো'আ করেছেন, তাঁর সে 
দো'আ এর ওসীলা করে বলছি- আমার ব্যাপারে তাঁর দো'আ 
কবুল করুন। এ জাতীয় ওসীলা করার বৈধতা নিম্নে বর্ণিত 


হাদীসদ্য় দ্বারা প্রমাণিত হয়: 

প্রথম হাদীস 

‘উছমান ইবনে হানীফ (রহ.) থেকে বর্ণিত। একজন অন্ধ মানুষ 

এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললো : 
5০ ৩ 0550 LIES Cis IA 0.৩ Hf ds E3h 


(০১ ১ ০22০) 0৮০৪ ০ ৪ 01 ৮501 €১00 DHS Fe 


24. মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুত ত্বাহারত, পরিচ্ছদ : দুগ্ধপানকারী শিশুদের 
বরকত দানের হুকুম); ১/২৩৭। 
352 


55 এ 31 5 BU 21 2801 sed 98 35 3 59 


(09) 09:95) ০৩ ad ৮5551 28) ও 543. ৮5 Ad 


চক্ষু ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বললেন : তুমি চাইলে আমি তোমার জন্য দো'আ করবো, আর 
তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, তা হলে তোমার জন্য তা 
মঙ্গল হবে। লোকটি বললো: দো'আ করুন। অতঃপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তমভাবে ওয়াযু করে 
দু'াক'আত নামায আদায় করে নিম্নোক্ত দো'আর মাধ্যমে দো'আ 
করতে বললেন:হে আল্লাহ ! আমি তোমার কাছে সওয়াল করছি 
এবং তোমার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (এর দো'আ)-এর ওসীলায় তোমার দিকে মুখ 
ফিরালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 
তোমার (দো'আ এর) ওসীলায় আমার এই প্রয়োজনের ক্ষেত্রে 
তোমার রবের প্রতি মুখ ফিরালাম, অতএব আমার এই প্রয়োজন 
পূর্ণ করুন। হে আল্লাহ! আমার ব্যাপারে তুমি তাঁর দো'আকে 
কবুল কর”। অপর বর্ণনায় রয়েছে : আমার সে ব্যাপারে আমার 


353 


দো'আ কবুল কর।” এ হাদীসের বর্ণনাকারী বলেন : লোকটি 
এভাবে দো'আ করার পর সে সুস্থ হয়ে যায়।”২৪২ 


এ হাদীসে বর্ণিত লোকটির দো'আর জন্য আবেদন করা 
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে 
তার জন্য দো'আ করা বা না করার ব্যাপারে এখতিয়ার দেয়া, 
পরিশেষে রাসূলের পক্ষ থেকে তাকে উক্ত দো'আ শিখিয়ে দেয়ার 
দ্বারা এ জাতীয় ওসীলার বৈধতা প্রমাণিত হয়। 


দ্বিতীয় হাদীস 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, “উমার 
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন অনাবৃষ্টিজনিত 
কারণে তাঁরা অভাবে পতিত হতেন তখন তারা আব্বাস 
রাদিয়াল্লাহু আনহুর দো'আর ওসীলায় বৃষ্টি চাইতেন এবং “উমার 
তাঁর দো'আয় বলতেন : 


০ DL 555 ৫5 EES এ ওল ৬5 ও এ শি 
GHD: JE ০৩25৬ 
*42 তিরমিযী, প্রাগুক্ত; ৪/৫৬৯; আব্দুর রহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; 


৪/২৮১-২৮২। 
354 


“হে আল্লাহ! আমরা আমাদের নবীর মাধ্যমে আপনার নিকট 
বৃষ্টির জন্য দো'আ চাইতাম, ফলে তুমি আমাদের বৃষ্টি দিতে, 
আমরা (এখন) আমাদের নবীর চাচার (দো'আর) মাধ্যমে আপনার 
নিকট বৃষ্টি কামনা করছি অতএব, আপনি আমাদের বৃষ্টি দান 
করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন : এ ভাবে দো'আ করার 
পর তাঁদের বৃষ্টি দান করা হতো।”২৪৩ 


এ হাদীস দ্বারাও অন্যের দো'আর ওসীলায় দো'আ করার 
বৈধতা প্রমাণিত হয়। 


ওসীলা করার অবৈধ পন্থা : 


কেউ কেউ এ হাদীস দুটি দ্বারা নবী ও ওলিদের জাতসত্তা, 
তাঁদের নাম, অধিকার ও মর্যাদার ওসীলায় দো'আ করাকে জায়েয 
বলে দলীল দিয়ে থাকেন এবং এর ভিত্তিতেই তারা নবী, রাসূল, 
তথাকথিত গাউছ, কুতুব ও খাজেগানদের নাম ও মর্যাদার 
ওসীলায় দো'আ করেন। রাসূল এর হুরমতের ওসীলায় দো'আ 
করে বলেন : 


28. বুখারী, প্রাগুক্ত; (কিতাবুল ইস্তেসকা, পরিচ্ছদ : অনাবৃষ্টির সময় জনগণ 
কর্তৃক ইমামকে বৃষ্টি জন্য দু'আ করতে বলা); ১/২/৭৫ । 
355 


1131 ১৯০০০ ৩০০ FE SILL ০৬০1 
“হে আল্লাহ সৈয়্যিদুল আবরার এর হুরমতের ওসীলায় 
যাবতীয় কঠিন সমস্যাদি সহজ করে দিন।” 


অনেক সময় নামাযান্তে বা কোনো অনুষ্ঠান শেষে যৌথভাবে 
সাহাবা, তাবেঈন, আইম্মায়ে কেরাম, গউছ, কুতুব ও 
খাজেগানদের ওসীলায় আমাদের অপরাধ মার্জনা করুন, ইহকাল- 
আখেরাতে কল্যাণ দান করুন এবং অকল্যাণ দূর করুন..ইত্যাদি। 


তারা এ জাতীয় ওসীলা বৈধ বলে প্রমাণ করার জন্য বলেন: 
প্রথম হাদীস দ্বারা বাহ্যত প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ ব্যক্তিকে তাঁর নাম ও মর্যাদার ওসীলায় 
দো'আ করতে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ ব্যক্তির জন্য তাৎক্ষণিক কোনো দো'আ করেছেন 
বলেও এ হাদীসের বর্ণনায় কোনো প্রমাণ নেই। তাদের মতে 
এতে বুঝা যায় যে, তিনি তাঁর নামের ওসীলায়ই তাকে দো'আ 
করতে শিখিয়েছেন। আর দ্বিতীয় হাদীসেও আব্বাস রাদিয়াল্লাহু 


আনহুমার দো'আর ওসীলার কথা বর্ণিত না হওয়ায় তাদের মতে 
356 


এ-হাদীসের দ্বারাও নবী ও ওলিদের নাম, জাত ও মর্যাদার 
ওসীলায় দো'আ করার বৈধতা প্রমাণিত হয়। তবে নিম্নে বর্ণিত 
বিষয়াদির প্রতি লক্ষ্য করলে বুঝা যাবে যে, বাহ্যত উভয় হাদীস 
দ্বারা উক্ত সন্দেহের সম্ভাবনা প্রমাণিত হলেও আসলে প্রথম 
হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে তাঁর 
নামের ওসীলায় দো'আ করতে বলেন নি। দ্বিতীয় হাদীসেও “উমার 
রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জাত বা তাঁর 
মর্যাদার ওসীলায় দো'আ করেন নি। বরং উভয় হাদীস দ্বারাই 
তাঁদের দো'আর ওসীলা গ্রহণের কথাই প্রমাণিত হয়। লক্ষ্যণীয় 


বিষয়সমূহ নিম্নরূপ : 


(ক) প্রথম হাদীসে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর দো'আ করার কোনো বর্ণনা নেই, তবে এ 
না থাকাটি তাঁর দো'আ না করার বিষয়টিকে অকাট্যভাবে 
প্রমাণ করে না। কারণ, এ হাদীসের প্রথম ও শেষাংশের 
দিকে লক্ষ্য করলে তাঁর সে ব্যক্তির জন্য দো'আ করার 
কথাই প্রমাণিত হয়। কেননা, সেতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে দো'আ করতে বলেছে এবং তিনিও 


357 


তাকে দো'আ করা বা ধৈর্য ধারণ করার কথা বলেছেন এবং 
তাকে যে দো'আ শিক্ষা দিয়েছেন তাতে তাকে এই বলতে 
বলেছেন : ($ 3 80) “হে আল্লাহ! আমার ব্যাপারে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফা'আত 
তথা তাঁর দো'আ কবুল কর”। এ সবের দ্বারা প্রমাণিত হয় 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির 
জন্য দো'আ করেছিলেন। তবে বর্ণনাকারী তা বর্ণনা করাকে 
কোনো গুরুত্বপূর্ণ বলে মনে করেন নি। কারণ, তার দৃষ্টিতে 
সে ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর দো'আ করার বিষয়টি বলার অপেক্ষা রাখে না। তাই 
তার দৃষ্টিতে যা বলার প্রয়োজন, তিনি সেটুকুই বলেছেন। 


(খ) এ হাদীস ছারা বুঝা যাচ্ছে যে, সে ব্যক্তি দো'আ করতে 
বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
দো'আ করার ওয়াদা দিয়েছেন। সে যখন দো'আ করার 
ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই দো'আ করে থাকবেন নতুবা 
এতে ওয়াদা খিলাফী হওয়া জরুরী হয়ে পড়বে, যা রাসূলের 
ব্যাপারে কল্পনা করা যায় না। 

358 


(গ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে দো'আ 
শিখিয়েছেন তাতে বর্ণিত (3 *০$ ৷) বাক্যটির অর্থ 
হচ্ছে- “হে আল্লাহ! তুমি আমার ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দো'আ কবুল কর”। এ 
কথাটি প্রমাণ করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার জন্য দো'আ করেছিলেন। নতুবা সে ব্যক্তির 
দো'আর মধ্যে তাকে এ কথা বলতে শিখানোর কোনো অর্থ 
থাকে না। 


(ঘ) রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম, জাত 
ও মর্যাদার ওসীলা করে দো'আ করা বৈধ হলে সে ব্যক্তির 
পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে 
এসে দো'আ চাওয়ার কোনো প্রয়োজন হতো না। তার 
নিজের বাড়ীতে বসেইতো সে তা করে নিতে পারতো । কিন্তু 
তা না করে যখন রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর নিকটে এসে তাঁর দো'আ কামনা করেছে, তখন এর 
দ্বারা প্রমাণিত হয় যে, এ হাদীস দ্বারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নাম, জাত ও মর্যাদার ওসীলা 
গ্রহণ করার দলীল গ্রহণ করা যায় না। 


359 


(ঙ) রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো এ- 
দো'আর উদ্দেশ্য যদি তাঁর নাম, জাত ও মর্যাদার ওসীলা 
গ্রহণই হয়ে থাকে এবং এ অন্ধ ব্যক্তির চক্ষু ফিরে পাওয়ার 
পিছনে মূল রহস্য যদি রাসূলের জাতসত্তার ওসীলায় এ- 
দো'আর মাধ্যমে দু'আ করাই হয়ে থাকে, তা হলেতো 
অন্যান্য অন্ধরাও এ-দো"আ পাঠ করে তাদের চক্ষু ফিরে 
পেতেন। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। এতে 
প্রমাণিত হয় যে, সে ব্যক্তির চক্ষু ফিরে পাওয়ার পিছনে মূল 
ওয়াসাল্লাম-এর দো'আ । তাঁর জাতের বা এ শিখানো দো'আ 
এর ওসীলা নয়। 

চে) বিশিষ্ট মনীষীগণ এ হাদীসকে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মু'জিযা হিসেবে গণ্য করেছেন। রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দো'আর ওসীলায় এ 
অন্ধ ব্যক্তির চক্ষু ফিরে পাওয়ার কারণেই তাঁরা এটাকে তাঁর 
নবুওয়াতের প্রমাণকারী বিষয় হিসেবে গণ্য করেছেন । ২১ 


2, আল্লামা মাসিরুদ্দিন আলবানী, আত তাওয়াসসুলু আনওয়াউহু ওয়া 


আহকামুহু; পৃ. ৮১। 
360 


উক্ত এ সব বিষয়াদির প্রতি লক্ষ্য করলে এ কথা 
অকাট্যভাবে প্রমাণিত হয় যে, হাদীসে বর্ণিত ( এএ! «৯ 
৪) এ এ+ ০$ ১০৯) এ দু'টি বাক্যের অর্থ হবে (৯1 
৩১ এ! ৩৩০৩ ০৯০ 9৬৮ ০৩০ এ), অর্থাৎ হে আল্লাহ! 
আমি তোমার নবীর দো'আর ওসীলায় তোমার দিকে মুখ 
ফিরালাম এবং তোমার দো'আর ওসীলায় আমার রবের 
দিকে মুখ ফিরালাম। (৬৬২ ৬) ৯৯ এ বাক্যের দ্বারা 
কোনো অবস্থাতেই “তোমার নবীর নাম, জাত ও মর্যাদার 
ওসীলায় তোমার দিকে মুখ ফিরালাম' এ অর্থ গ্রহণ করা 
সঠিক নয়। 


(ছ) দ্বিতীয় হাদীস দ্বারা বাহ্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার নাম, জাত ও 
মর্যাদার ওসীলা গ্রহণ করে দো'আ করার বৈধতার যে 
সম্ভাবনা প্রমাণিত হয় তাও এ হাদীসের অন্যান্য বর্ণনার 
প্রতি লক্ষ্য করলে দূর হয়ে যায়। প্রখ্যাত হাদীসবিদ 
ইসমা'ঈলী, যিনি ইমাম বুখারী (রহ.) থেকে তাঁর সহীহ গ্রন্থ 
বর্ণনা করেছেন, তাঁর বর্ণনায় এ হাদীসে রয়েছে : 


361 


০%০%৫০ 


৬২১4০৮৮2৪20 8 ৩৫ ৫ ০১92: 


তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে 
অনাবৃষ্টিতে পতিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মাধ্যমে বৃষ্টির জন্য দো'আ চাইতেন, তখন 
হতো। অতঃপর যখন “উমার রাদিয়াল্লাহু আনহুর 
খেলাফতের সময় হয়...।”২৯ (এ হাদীসের বাকী অংশটুকু 
উপরের হাদীসের অনুরূপ, তাই এখানে এর পুনরাবৃত্তি করা 
হলো না)। এ হাদীসে বর্ণিত (& 4-২৯) এ কথার দ্বারা 
প্রমাণিত হয় যে, তাঁরা দো'আর করার সময় স্রেফ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম ব্যবহার করে বৃষ্টি 
চাইতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
করতেন এবং তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর দো'আকেই ওসীলা হিসেবে গণ্য করতেন। 


24. ইবন হাজার, ফতহুল বারী; ২/২৯৯। 
362 


যেমন অপর এক ঘটনা দ্বারাও এ কথার যথার্থতা প্রমাণিত 
হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, 


পাও পার 


BUA 756 241 8 BUG CLE ১9 ade এ ৬০ 
141 550 ও IEG ৬ ay 4৪৩ Ml ৮০ 40155 42858 
: 29) 8 5595 60 “এ MEN ৭৬ ৮3 এএ। এ 


(5১9 4355 ০১০৪ 


“রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একদা 
লোকজন অভাবে পতিত হয়। একদিন রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
দিচ্ছিলেন, এমন সময় এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে দাঁড়িয়ে বললো: হে 
আল্লাহর রাসূল ! সম্পদ সব নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবার 
পরিজন অনাহারে পতিত হয়ে গেছে, আপনি আমাদের জন্য 
দো'আ করুন। ফলে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 


363 


ওয়াসাল্লাম-দো'আর জন্য তাঁর দু'হাত উঠালেন ৯১। অপর 
বর্ণনায় রয়েছে: ফলে তিনি দু'হাত প্রলঘ্বিত করে উঠালেন 
এবং দো'আ করলেন” ।.** ইসমা'ঈলী এবং আনাস (রা. 
থেকে বর্ণিত হাদীস দু'টি দ্বারা পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে 
যে, সাহাবীদের বৃষ্টির জন্য দো'আ কামনা করা মূলত 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দো'আর 
ওসীলায় ছিল, স্রেফ তাঁর নাম ও মর্যাদার ওসীলায় ছিল না। 


(জ) এ-সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কী কথা বলে দো'আ 
করেছিলেন তা উপস্থাপন করলেও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর দো'আ করার বিষয়টি আমাদের 
কাছে আরো পরিষ্কার হয়ে যায়। তিনি এ বলে দো'আ 
করেছিলেন : 


£৫. বুখারী, প্রাগুক্ত; কিতাবুল জমাআঃ, বাব : জুমু'আর দিনের খুতবায় বৃষ্টির 
জন্য দু'আ করা); ২/২/৪৭। 


24. তদেব। 
364 


GF 35D ৭] ০১৪৩৪ 29 SS IBS IS 5 এ] 
৩০৮9) ৭৩ এএ। ও ১৯3 এ ৬ GT ৪৪ 


“হে আল্লাহ! নিশ্চয় অপরাধ সংঘটিত না হলে কোনো বিপদ 
অবতীর্ণ হয়না, আর তাওবা ব্যতীত তা দূর করা হয়না, 
আমি তোমার নবীর নিকটজন হওয়ার কারণে জনগণ 
আমার (দো'আর) মাধ্যমে আপনার দিকে মুখ করেছে, 
প্রসারিত করেছি এবং তাওবার সাথে আমাদের ললাটগুলো 
আপনার সমীপে অবনত করেছি, কাজেই আপনি আমাদের 
বৃষ্টি দান করুন... ।”২৮ 


এ হাদীস দ্বারা যেমন এ কথাটি প্রমাণিত হয় যে, “উমার 
দো'আর ওসীলা গ্রহণ করেই দো'আ করেছিলেন, তেমনি 
আরো প্রমাণিত হয় যে, তাঁদের দ্বারা আব্বাস রাদিয়াল্লাহু 


£, ইবনে হাজার, ফতহুল বারী; ৩/১৫০। 
365 


আনহুমার দো'আর ওসীলা গ্রহণ করার বিষয়টি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবিত থাকাকালীন 
সময়ে তাঁর দো'আর ওসীলা গ্রহণ করার মতই ছিল। 
কাজেই এ হাদীস দ্বারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামও ওলিদের নাম, জাত ও মর্যাদার ওসীলা গ্রহণ 
জায়েয হওয়ার বিষয়টি প্রমাণ করা যায় না। 


(ঝ) এ হাদীস থেকে এ জাতীয় অর্থ গ্রহণের কোনই সম্ভাবনা 
নেই; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
নাম, জাত ও মর্যাদার ওসীলা গ্রহণ করে দো'আ করা 
আনহুর মর্যাদার ওসীলায় দো'আ না করে সরাসরি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম ও 
মর্যাদার ওয়াসীলায়ই দো'আ করতেন। কিন্তু তা না করে 
ধরনের দো'আ করার দ্বারা এ কথা প্রমাণিত হয় যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় 


366 


গ্রহণ করতেন। তাঁর অবর্তমানে তাঁরা তাঁর জীবিত চাচা 
আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দো'আর ওসীলা গ্রহণ 
করেছিলেন। 


(4) কারো নামের ওসীলা গ্রহণ করে দো'আ করা জায়েয 
হলে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে 
বৃষ্টি চাইতেন। কিন্তু তা না করে রাসূলের চেয়ে কম 
মর্যাদার অধিকারী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসীলা গ্রহণ 
করাতে প্রমাণিত হয় যে, তাঁরা মূলত তাঁর নামের ওসীলায় 
দো'আ কামনা করেন নি, বরং তাঁর দো'আর ওসীলায়ই বৃষ্টি 
কামনা করেছিলেন। 

টে) আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদীস দ্বারা প্রমাণিত হয় 
যে, তাঁরা একাধিকবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর 
মাধ্যমে অনাবৃষ্টির সময় দো'আ করেছিলেন। কারো মর্যাদার 
ওসীলা গ্রহণ করে দো'আ করা জায়েয হলে তাঁরা বার বার 
তাঁর মাধ্যমে দো'আ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর নামের ওসীলায় দো'আ করতেন। কিন্তু 
তাঁরা তা না করাতে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


367 


আলাইহি ওয়াসাল্লাম-এর নাম, মর্যাদা ও হুরমতের ওসীলা 
গ্রহণ করে দোআ করা জায়েয নয়। 

(ঠ) “আমরা আমাদের নবীর চাচার মাধ্যমে তোমার কাছে ওসীলা 
করছি’ এ কথা বলার উদ্দেশ্য যদি আব্বাস রাদিয়াল্লাহু 
আনহু এর নাম ও তাঁর মর্যাদার ওসীলা গ্রহণ হয়ে থাকে, 
তা হলে তাঁরাতো নিজ নিজ ঘরে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার 
ওসীলা গ্রহণ করে দো'আ করতে পারতেন। কিন্তু তা না 
করে তাঁরা তাঁর নিকটে আসাতে প্রমাণিত হয় যে, তাঁর 
দো'আর ওসীলা গ্রহণের জন্যেই তাঁরা তাঁর নিকট 
এসেছিলেন। তাঁর মর্যাদার ওসীলা গ্রহণের জন্যে নয়। 


উপরে বর্ণিত এ সব বিষয়াদির প্রতি লক্ষ্য করলে এ কথাটি 
স্বতঃই প্রমাণিত হয় যে, এ উভয় হাদীস থেকে কোনো অবস্থাতেই 
নবী বা অলিগণের নাম, মর্যাদা ও জাতের ওসীলা গ্রহণ করে 
দো'আ করার বৈধতা প্রমাণ করা যায় না। 


368 


কারো বিশেষ মর্যাদা কাউকে বিপদ থেকে রক্ষা করতে পারে না: 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওলিগণ কে 
আল্লাহ তা'আলা যে মর্যাদা দিয়েছেন তা তাঁদের প্রতি আল্লাহর 
একটি করুণা বিশেষ । তাঁদেরকে এ মর্যাদা প্রদানের অর্থ এটা নয় 
যে, এ মর্যাদার দিক লক্ষ্য করে আল্লাহ তাঁদেরকে কোনো প্রকার 
বিপদ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন না। আমাদের নবীর জীবনে 
তাঁর শত্রুদের পক্ষ থেকে অসংখ্য বিপদ এসেছে। বিভিন্ন সময় 
তিনি অসুস্থও হয়েছেন। এতে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-নিজের মর্যাদার ওসীলায় স্বয়ং 
নিজেকে ভাগ্য বিড়ম্বনার হাত থেকে রক্ষা করতে পারেন নি। 
এমতাবস্থায় অন্যরা তাঁর মর্যাদার ওসীলায় কী করে রক্ষা পেতে 
পারে? বস্তুত তাঁর এ মর্যাদার ওসীলায় কেউ এ দুনিয়ায় যেমন 
বিপদ থেকে রক্ষা পেতে পারে না, তেমনি আখেরাতেও পারবে 
না। ইহ-পরকালীন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন 
যথার্থ ঈমান ও সঠিক কর্মের। বিপদ যাতে না আসে সে জন্য 
সর্বাগ্রে আল্লাহর নিকট বিপদ থেকে আশ্রয় চাইতে হবে। যেসব 
কারণে বিপদ আসে তা থেকে সতর্ক থাকতে হবে। সকাল ও 
সন্ধায় দো'আ-কালাম পাঠ করে শরীরে ঝাড়ফুঁক দিতে হবে। এর 
পরেও যদি বিপদ এসে যায় তা হলে তা দূরীকরণের জন্য 
ওসীলার বৈধ পন্থা গ্রহণ করতে হবে। এতে আল্লাহর ইচ্ছা ও দয়া 


369 


হলে তিনি বিপদ দূর করে দেবেন। বিপদ দূর করার জন্য রাসূল 
বা অলিগণের নামের ওসীলায় আল্লাহর কাছে দো'আ করা বিপদ 
দূরীকরণের কোনো উপযুক্ত ব্যবস্থা নয়। সেজন্য সলফে 
সালেহীনদের মাঝে এ-জাতীয় ওসীলা গ্রহণের কোনো প্রচলন 
লক্ষ্য করা যায় না। 


কারো বিশেষ মর্যাদার ওসীলায় আখেরাতে কেউ বিপদ থেকে 
রক্ষা পাবেনা: 

কারো মর্যাদার ওসীলায় যেমন কেউ ইহকালীন বিপদ থেকে 
রক্ষা পেতে পারে না, তেমনি কেউ কারো মার্যাদার খাতিরে 
পরকালীন বিপদ থেকেও রক্ষা পেতে পারে না। যদি কেউ 
পারতো তা হলে সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর নিকটাত্বীয়রাই তা পারতেন। কিন্তু দেখা যায় 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এ-জাতীয় সম্ভাবনার 
কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর কোনো নিকটাত্বীয়দের 
মনে যাতে এ-জাতীয় ধারণার উদ্রেক না হয়, সে-জন্য তিনি 
তাদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি বনী হাশিম ও বনী 
মুত্তালিব এমনকি তাঁর কলিজার টুকরা মা ফাতেমাকেও ডেকে 
বলে দিয়েছিলেন: 


Ei 43 ৩2 ০০ ১ ৮৮৭) 
370 


পারবো না”।১* আল্লাহর কাছে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর অফুরন্ত মর্যাদা থাকা সত্বেও তিনি যদি তাঁর 
মর্যাদার ওসীলায় তাঁর নিকটাত্মীয়দেরকে পরকালীন বিপদের হাত 
থেকে রক্ষা করতে না পারেন, তাঁর আত্মীয়রা যদি আখেরাতে 
তাঁর মর্যাদার দ্বারা কোনো উপকার পেতে না পারে, তা হলে এ- 
জগতে আর কে থাকতে পারেন যিনি তাঁর নিজের মর্যাদার 
ওসীলায় তাঁর নিকটাত্মীয় ও ভক্তদেরকে পরকালীন বিপদের হাত 
থেকে রক্ষা করতে পারেন?! 


প্রকৃতকথা হচ্ছে-পরকালীন বিপদ থেকে রক্ষা পাওয়ার 
একমাত্র উপযুক্ত উপায় হচ্ছে-রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর অনুসরণে সঠিক ঈমান ও বিশুদ্ধ ‘আমল দ্বারা 
নিজের জীবনকে পরিশুদ্ধ করা। যারাই এ যোগ্যতার মাপকাঠিতে 
উত্তীর্ণ হবে, তারাই হয় বিনা হিসেবে জান্নাতে যাবে, না হয় 
ওয়াসাল্লাম-এর শাফা'আত লাভে ধন্য হবে। এর বাইরে প্রারম্ভে 


219 আবু আবিল্লাহি দ্বারিমী, সুনান, (দার এহইয়াউস সুন্নাতিন্নববীয়্যাঃ, সংস্করণ 


বিহীন, তারিখ বিহীন), ২/৩০৩৫। 
371 


কোনো পীর বা ওলির ওসীলায় কারো পার পাবার কোনই উপায় 
নেই। কিন্তু সাধারণ জনমনে ওলিদের ব্যাপারে এ-জাতীয় ধারণার 
জন্ম হওয়ার ফলেই তারা ওলিদের কবরে নানারকম উপাসনা 
করার মাধ্যমে তাঁদের সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করে। এ-উদ্দেশ্য 
সেখানে মানত করে । কেউবা সেখানে যেয়ে বসে থেকে ধ্যানে মগ্ন 
হয়ে মুরাক্কাবা ও মুশাহাদা করে। কেউবা কবরের পার্খে নামায 
পড়ে। কেউবা সেখানে অনুনয় বিনয় করে দো'আ করে। কেউবা 
সেজদাবনত হয় ইত্যাদি...। আর এ-সব কর্মের মাধ্যমে তারা 
কবরস্থ ওলির দৃষ্টি আকর্ষণ করে তাঁর দয়া ও কৃপা অর্জন করতে 
চায় এবং তাঁদের দয়ার ওসীলায় আখেরাতে পরিত্রাণ পেয়ে 
আল্লাহর নিকটতম হতে চায়। তবে এ-জাতীয় কর্মকারীদের জানা 
আবশ্যক যে, তারা যে ধারণার ভিত্তিতে মাযার ও কবরে এ-সব 
কর্ম করেন, আরবের মুশরিকরাও ঠিক এ ধারণার ভিত্তিতেই 
তাদের ওলিদের মুর্তিকে কেন্দ্র করে এ-সব করতো । যার প্রমাণ 
এ পরিচ্ছেদের প্রারস্তেই প্রদান করা হয়েছে। 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার ওসীলায় 
দো'আ করা বৈধ সম্পর্কিত কতিপয় দলীল ও এর খণ্ডন: 


372 


ব্যক্তি নবী ও তাঁর মর্যাদা এবং হুরমতের ওসীলা গ্রহণকে 
যারা বৈধ মনে করেন তারা নিম্নে বর্ণিত দলীলসমূহ দ্বারা তাদের 
ধারণার সত্যতা প্রমাণ করার চেষ্টা করে থাকেন। 


প্রথম দলীল: 


আলাইহি ওয়াসাল্লাম-এর আগমন পূর্ব ও পরবর্তী সময়ে 
ইয়াহুদীদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলেছেন: 


ও$ ৩০06 5 এ 3০০ এটা ৯৪ ৩5 LHS HE; 
hl LL ০ 25158 ৯৪৩ ৫132৬ all ESAs 
[/৭ 2১৪11] LO AST Fe 


“যখন তাদের (ইয়াহুদীদের)নিকট আল্লাহর এমন কিতাব 
এসে পৌঁছলো, যা তাদের নিকট থাকা কিতাবে (বর্ণিত বিষয়) 
এর সত্যায়ন করে, অথচ তারা ইতোপূর্বে তাদের কিতাবে বর্ণিত 
নবীর শুভাগমনের কথা ব'লে (অদূর ভবিষ্যতে আওছ এবং 
খযরজ গোত্রীয়) কাফিরদের উপর বিজয় কামনা করতো। 


অতঃপর যখন তাদের কাছে সেই পরিচিত কিতাব এসে পৌঁছলো, 
373 


তখন তারা তা অস্বীকার করে বসলো । অতএব অস্বীকারকারীদের 
উপর আল্লাহর অভিসম্পাত” | ২৫০ 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার 
ওসীলা গ্রহণ বৈধ বলার দাবীদারগণ বলেন: উক্ত আয়াতে বর্ণিত 
(9১85 Call ce... 03 ০০95 ও এ-অংশ দ্বারা প্রমাণিত হয় 
যে, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের পূর্বে 
মদীনার আওছ ও খযরজদের সাথে ইয়াহুদীদের যুদ্ধ বাধলে তারা 
রাসূলের মর্যাদার ওসীলা গ্রহণ করে ওদের উপর বিজয়ী হওয়ার 
জন্য দো'আ করতো। অত্র আয়াতে আল্লাহ তাদের এ-ওসীলা 
গ্রহণের বিষয়টিকে প্রশংসামূলকভাবে বর্ণনা করায় এর দ্বারা 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম, মর্যাদা ও 
হুরমতের ওসীলা গ্রহণ করে দো'আ করা বৈধ হওয়ার বিষয়টি 
প্রমাণিত হয়। ২৫১ 


+”. আল-কুরআন, সূরা বাক্কারা৪:৮৯। 
2. অধ্যাপক আহমদ আনিসুর রহমান তাঁর একটি প্রবন্ধে উক্ত আয়াত দ্বারা 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ওসীলা বৈধ হবার প্রমাণ 
374 


তাদের এ-দলীলের জবাব: 

বিভিন্ন তাফসীর গ্রন্থে এ-আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে মোট দুটি ব্যাখ্যা বর্ণিত হয়েছে। এর 
একটি হচ্ছে: 


~~ 


“ইয়াহুদীরা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
মাধ্যমে আওস ও খযরজদের উপর বিজয় কামনা করতো” । ২৫২ 
অপরটি হচ্ছে; 


০১০] ০৯০১০১4০48০ এ Ef Barat 


“ইয়াহুদীরা নবী মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
শুভাগমনের মাধ্যমে আরবের মুশরিকদের উপর বিজয় কামনা 
করতো” ৷ ২৩ 


হিসেবে পেশ করেছেন। প্রবন্ধটি দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়। 
দেখুন: দৈনিক ইনকিলাব, ১০ ই অক্টোবর, ১৯৯৬ খি.। 
*5 ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল “আজীম; ১/১২৯। 
25, তদেব। 
375 


এ-দু’টি ব্যাখ্যার মধ্য হতে প্রথমটির দ্বারা বাহ্যত সমাজে 
প্রচলিত ওসীলার বৈধতা প্রমাণিত হলেও দ্বিতীয়টি দ্বারা তা 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের ওসীলায় বিজয়ের 
জন্য দো'আ করতো, তাঁর মর্যাদার ওসীলায় নয়। যার অর্থ দাঁড়ায়: 
শত্রুদের উপর বিজয়ী হবে । আর প্রথমটির দ্বারা মর্যাদার ওসীলার 
কথা বাহ্যত বুঝা গেলেও সাহাবা, তাবেঈ ও তাফসীরকারকগণ তা 
বুঝেন নি। কেননা, এ-আয়াতের ব্যাখ্যায় আনসারদের বরাতে 
ইয়াহুদীদের যে-সব বক্তব্য বর্ণিত হয়েছে, তাতে দ্বিতীয় অর্থেরই 
সমর্থন পাওয়া যায়। আনসারদের বর্ণনানুযায়ী তারা তাদের 
শত্রুদের বলতো; 


(১1১০ ০ me EES ৭৩) এ এপি ৩৯] ৬৯০ জট ও) 


“একজন নবী অচিরেই প্রেরিত হবেন, আমরা তাঁর 
অনুসরণ করবো, যার আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে, 


376 


তখন আমরা তাঁর সাথে হয়ে তোমাদেরকে ‘আদ’ ও “ইরম' 
জাতির ন্যায় পাইকারীভাবে হত্যা করবো” । ২৪ 


বিশিষ্ট তাবেঈ আবুল 'আলিয়া (রহ.) এর দৃষ্টিতে তারা 
তাদের এ ওসীলায় বলতো: 


PEE SA ১০৯ ৩৯ ০১০০ উঠল পক SH এন ১৯ Sl EN 


“হে আল্লাহ! আমরা যাতে মুশরিকদেরকে শাস্তি দিতে ও 
হত্যা করতে পারি, সে-জন্যে আমাদের কিতাবে আমরা যে নবীর 
বর্ণনা পাই, আপনি তাঁকে প্রেরণ করুন” । ২৫৫ 


উক্ত উদ্ধৃতিসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, উক্ত আয়াতের এ 
অংশ দ্বারা কোনোভাবেই রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মর্যাদার ওসীলা গ্রহণ বৈধ হওয়ার অর্থ গ্রহণ করা 
যায় না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার প্রথম ব্যাখ্যার 
দ্বারা বাহ্যত এটি বুঝা গেলেও আসলে এর দ্বারা বাহ্যিক সে অর্থ 
তাঁর উদ্দেশ্য ছিল না। বরং তিনি যে কথাটি বলতে চেয়েছেন তা 


254 


, তদেব। 


255 


377 


হলো: ইয়াহুদীরা আওস এবং খযরজ বংশের লোকদেরকে 
বলতো: আজ হয়তো আমরা তোমাদের সাথে যুদ্ধে পরাজিত হচ্ছি, 
তবে অচিরেই একজন নবীর আগমন ঘটবে, তখন আমরা তাঁর 
অনুসরণ করে তোমাদের উপর যুদ্ধে বিজয়ী হবো। আমাদের 
অনেকের মাঝে ব্যক্তি রাসূল বা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মর্যাদার ওসীলায় দো'আ করে কিছু কামনা করার 
যে রীতি রয়েছে, ঠিক সেভাবে তারা সমাগত ব্যক্তি রাসূল বা তাঁর 
শত্রুদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো বিজয় কামনা করে কোনো 
দো'আ করে নি। সে-জন্য ইমাম ইবনে কাছীর এ-আয়াতের অর্থ 
বর্ণনা প্রসঙ্গে বলেছেন: 


4০ এলপি 33০ SES lie ৭৮1 ln তত ও ৩০1৯৪ ওটি 
১০১) ০ ও ও ৬০ এ] 99৯8 ৯৮3৩ ১ SAL ৮1৪ 
(১19 ১০ ০১১ 4৮4০) 

“অর্থাৎ এ কিতাবসহ এ নবীর আগমনের পূর্বে যখন 
মুশরিকদের সাথে তাদের যুদ্ধ হতো তখন তারা সে নবীর 
আগমনের ওসীলা করে (ভবিষ্যতে) বিজয় কামনা করতো । তারা 
বলতো: নিশ্চয় অচিরেই শেষ যুগে একজন নবী প্রেরিত হবেন, 

378 


তাঁকে সাথে করে আমরা তোমাদেরকে 'আদ' ও “ইরম' জাতিকে 
আল্লাহ যেমন ধ্বংস করেছিলেন সেভাবে ধ্বংস করবো” । ২৬ 


উল্লেখ্য যে, তারা যে তাদের কিতাবে বর্ণিত কিতাব ও নবীর 
আগমনের প্রতি ঈমান আনয়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা 
করছিল, সে জন্য অত্র আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। 
সে নবীর ওসীলায় দো'আ করার জন্য মূলত তাদের প্রশংসা করা 
হয় নি। প্রতিক্ষিত সে কিতাব ও নবীর আগমনের পর তারা যখন 
সমালোচনাও করেছেন। 


উক্ত বর্ণনাসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, আসলে উক্ত আয়াত 
দ্বারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার ওসীলা 
গ্রহণের বৈধতা প্রমাণিত হয় না। কাজেই যারা এর দ্বারা তা 
প্রমাণ করার চেষ্টা করেন, তারা ভ্রান্তির মধ্যে নিমজ্জিত 
রয়েছেন 271 


256 


, তদেব। 
2 তাছাড়া যদি নবীর ব্যক্তি সত্ত্বার ওসীলাই তারা দিত, আর তা কার্যকরী হত, 
তবে অবশ্যই তারা (তোমাদের বিশ্বাস মোতাবেক) সবসময় জয়লাভ করত, 


অথচ বাস্তবে সেটা ঘটে নি, তারা সবসময় জয়লাভ করে নি। [সম্পাদক] 
379 


দ্বিতীয় দলীল: 


মক্কার কাফিরগণ সত্যের প্রতি হিংসা ও শক্রতাবশত 
বলেছিল: “হে আল্লাহ মুহাম্মদের দ্বীন যদি আপনার নিকট থেকে 
প্রদত্ত সত্য দ্বীন হয়ে থাকে, তা হলে আপনি আমাদের উপর 
আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করুন অথবা আমাদের উপর 
মর্মন্তদ শাস্তি নাযিল করুন ।”২৫৮ 


আল্লাহ তাদের এ দো'আর প্রতিক্রিয়াস্বরূপ বলেন : 
[YY JN 65 Sf 5 এম ৩৫৩০) 


“আপনি তাদের মাঝে থাকাবস্থায় আল্লাহ কখনই তাদেরকে 
শাস্তি দেবেন না ”।২৯ যারা ব্যক্তি রাসূল বা তাঁর মর্যাদার ওসীলা 
গ্রহণ বৈধ বলে মনে করেন তারা বলেন: এ আয়াত দ্বারা প্রমাণিত 
হয় যে, মক্কার কাফিররা ব্যক্তি রাসূল বা তাঁর মর্যাদার ওসীলা 
গ্রহণ না করেও তিনি মক্কায় থাকার ওসীলায় তারা আল্লাহর সমূহ 
শাস্তি থেকে রক্ষা পেয়েছে। তাঁর কারণে আল্লাহ তাদের উপর 


+? আল-কুরআন, সূরা আনফাল:৩২। 
+” আল-কুরঅন, সূরা আনফাল:৩৩। 
380 


আযাব নাযিল করা থেকে বিরত রয়েছেন। কাফিররা যদি রাসুলের 
ওসীলা গ্রহণ না করেও তাঁর মর্যাদার ওসীলায় বিপদ থেকে রক্ষা 
পেতে পারে, তা হলে আমরা তাঁর ওসীলা গ্রহণ করে বিপদ থেকে 
রক্ষা পেতে পারবো না কেন? 


তাদের এ-দলীলের জবাব: 

কতিপয় কারণবশত এ আয়াত দ্বারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর ওসীলায় দোআ করা জায়েয বলে প্রমাণ 
করা যায় না। কারণগুলো নিম্নরূপ: 


1. কাফিররা যদি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
নামের ওসীলা গ্রহণ করার ফলে আযাব থেকে রক্ষা পেতো, 
তা হলে এমন কথা বলা যেতো। কিন্তু তারাতো তা করে নি। 
এতে প্রমাণিত হয় যে, তাদের আযাব থেকে রক্ষা পাবার মূল 
কারণ রাসুলের মর্যাদার ওসীলা নয়। বরং অন্য কোনো 
কারণবশত তারা আযাব থেকে রক্ষা পেয়েছিল। 

2. তাদের উপর আজাব নাজিল না হওয়ার মূল কারণ হচ্ছে 
আল্লাহ তা'আলা পূর্ব থেকে এ মর্মে একটি সিদ্ধান্ত নিয়ে 
রেখেছেন যে, কোনো জনপদের অস্বীকৃতির কারণে তাদের 

381 


দ্বারা ধ্বংস করবেন না। আল্লাহর এই পূর্ব সিদ্ধান্ত না হলে 
উপযুক্ত শান্তি দিতেন। রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মর্যাদাই যদি কাফিরদের আজাব থেকে বাঁচার 
মূল ওসীলা হতো, তা হলে তো তিনি মক্কা থেকে চলে আসার 
পরপরই তাদের উপর শাস্তি এসে যেতো। কিন্তু তা তো 
আসে নি। এতে প্রমাণিত হয় যে, তাদের শাস্তি থেকে রক্ষা 
পাবার মূল কারণ রাসূলের ওসীলা নয়, বরং আল্লাহর উপর্যুক্ত 
পূর্ব সিদ্ধান্ত এবং আল্লাহর এ-জাতীয় সিদ্ধান্ত যে শুধু 
আমাদের রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারেই 
ছিল, তা নয়, বরং এটি ছিল সকল নবীদের উম্মতের ব্যাপারে 
আল্লাহর একটি চিরাচরিত নিয়ম।২৬ কাওমে ‘আদ, ছামুদ ও 
লৃত্ব ইত্যাদি জাতির ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যায় 
তাদের নবীগণ যতদিন তাদের মাঝে ছিলেন, ততদিন তাদের 
উপর আজাব আসে নি। তাঁরা তাদের জাতি থেকে দূরে চলে 
যাওয়ার পর তাদের উপর আল্লাহর আজাব নাজিল হয়েছিল। 
3. আল্লাহর এ কর্মকে আমরা যদি ওসীলা হিসেবে গণ্য করি, 
তবুও এতে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 


2% মাওলানা মুহাম্মদ শফী” প্রাগুক্ত; পৃ.৫৩০। 
382 


সত্তা বা তাঁর মর্যাদার ওসীলা গ্রহণ করা আমাদের জন্য বৈধ 
হয়ে যাবে না। কেননা, কোনো কর্ম আল্লাহর জন্য বৈধ হয়ে 
থাকলেও তা আমাদের জন্য বৈধ হয়ে যাওয়া জরুরী হয়ে 
যায়না । উদাহরণস্বরূপ শপথের কথা বলা যায়। আল্লাহর 
পক্ষে তাঁর যে কোনো সৃষ্টির নাম নিয়ে শপথ করা জায়েয; 
কিন্তু আমাদের জন্য তা জায়েয হওয়া তো দূরের কথা, তা 
শির্কে আকবার হিসেবে গণ্য হয়ে থাকে। 

উক্ত কারণসমূহের দিক লক্ষ্য করলে প্রমাণিত হয় যে, কোনো 
ভাবেই এ-আয়াত দ্বারা রাসুলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর নাম, হুরমত ও মর্যাদার ওসীলা গ্রহণের 
বৈধতা প্রমাণ করা যায় না। 


তৃতীয় দলীল: 
উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বলেন: 


04815101225 22 টি ৩ 0:৩৬ 28৮1 স্‌ 58 iC 


383 


“আদম-আলাইহিস সালাম-যখন অন্যায় করলেন তখন তিনি 
বলেন: হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট মুহাম্মদের 
অধিকারের ওসীলায় ক্ষমা ভিক্ষা করছি...” । ২৬১ 


রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অধিকার, মর্যাদা 
ও জাতের ওসীলা গ্রহণ করে দো'আ করা বৈধ বলে দাবীদারগণ 
বলেন:এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর ওসীলা গ্রহণ করে দো'আ করা বৈধ। 


2. হাদীসের অবশিষ্ট অংশ নিম্নরূপ: “তখন আল্লাহ বলেন:হে আদম ! 
মুহাম্মদকে সৃষ্টি না করা সত্ত্বেও তুমি কি করে তাঁকে জানতে পারলে? 
উত্তরে আদম বলেন:আপনি আমাকে সৃষ্টি করে আমার মাঝে রাহ প্রবিষ্ট 
করার পর যখন আমি মাথা উচু করলাম তখন আরশের পায়াতে ১] 4! 3 
এ৷ 0৯.) == 4 লিখিত দেখতে পেলাম । তখন ভাবলাম আপনি আপনার 
নামের সাথে সবচেয়ে প্রিয়ভাজনের নামকে মিলিয়ে থাকবেন। আল্লাহ 
বলেন: হে আদম তুমি ঠিক বলেছো, সে অবশ্যই আমার কাছে সবচেয়ে 
বেশী প্রিয়ভাজন। তুমি তাঁর হকের ওসীলায় আমার নিকট দু'আ করেছো। 
আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর মুহাম্মদ না হলে তোমাকে সৃষ্টি 
করতাম না”। দেখুন: আন্নীসাপুরী, আবু ‘আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ‘আব্দুল্লাহ, 
আল-মুসতাদরাক ;সম্পাদনা; মুস্তফা আব্দুল কাদির আত্বা, (বৈরুত: দারুল 


কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৯৯০ খ্রি), ২/৬৭২। 
384 





আর সে-জন্যেই আদম (আলাইহিস সালাম) তাঁর অধিকারের 
ওসীলা গ্রহণ করে দো'আ করেছিলেন। 





তাদের এ দলীলের খণ্ডন: 

এ-হাদীসটি যদিও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর অধিকারের ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণ করে, তবে দু'টি 
কারণে এ-হাদীসটি গ্রহণযোগ্য নয়: 


প্রথম কারণ: 


ইমাম হাকিম (রহ.) এ-হাদীসটিকে বিশুদ্ধ বলে দাবী ক'রে 
থাকলেও অন্যান্য হাদীস বিশেষজ্ঞগণ এ-হাদীসটিকে মিথ্যা ও 
বানোয়াট হাদীস বলে মন্তব্য করেছেন। যেমন প্রখ্যাত হাদীস 
বিশেষজ্ঞ ইমাম যাহাবী বলেন: 


581১৩১১১০০৩ ৩ 4 ৮০ ৮৩০ ৪ ২6১০৮ ৬৯০৬ SY) 


(১ ৩৯৮০০ 


“এ-হাদীসটি মাওদু* বা জাল। কারণ, এর সনদে “আব্দুল্লাহ 
ইবনে মুসলিম নামে এক বর্ণনাকারী রয়েছে, এ লোকটি কে? তা 


385 


আমি জানিনা । এর সনদে ‘আব্দুর রহমান নামে অপর এক ব্যক্তি 
রয়েছে, যার ব্যাপারে কিছুই জানা যায় নি” । ২৬ 


ইমাম ইবনে হাজার 'আসক্কালানী বলেন: 


“এ-হাদীসটি বাতিল হাদীসের অন্তর্গত।২৬ তিনি বলেন:এ- 
হাদীসের বর্ণানাকারীদের মধ্যে একজনের নাম হচ্ছে “আব্দুল্লাহ, 
যিনি ইমাম লাইছ, মালিক ও ইবনে লাহী'আঃ এর নামে হাদীস 
তৈরীর অভিযুগে অভিযুক্ত, এ ব্যক্তির হাদীস লেখার যোগ্য নয়। 
ইমাম হাকিমের ব্যাপারে আশ্চর্যবোধ হয় যে, তিনি তাঁর 
মুসতাদরাক গ্রন্থে (৩/৩৩২) ‘আব্দুর রহমান ইবনে যায়দ এর 
অপর একটি হাদীস বর্ণনা করে সেটিকে সহীহ বলেন নি, বরং 
সেখানে বলেছেন: ইমাম বুখারী ও মুসলিম এ ব্যক্তিকে গ্রহণযোগ্য 
মনে করেন নি। এটি তাঁর একটি পরস্পর বিপরীতমুখী বক্তব্য 


£. ইবনে হাজার ‘আসক্কালানী, লেসানুল মীযান; (বৈরুত: মুআসসাসাতুল 
এ'লাম লিল মাত্ববু'আত, ৩য় সংস্করণ, ১৯৮৬ খি,), ৩/৩৬০। 
2. তদেব। 
386 


একস্থানে এ ব্যক্তিকে নির্ভরযোগ্য বলেছেন এবং অপর স্থানে 
তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন” । ২৬ 


দ্বিতীয় কারণ: 


এ হাদীসের বক্তব্য কুরআনের সম্পূর্ণ বিপরীত। এ হাদীস 
দ্বারা বুঝা যাচ্ছে যে, আদম আলাইহিস সালাম মুহাম্মাদ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর অধিকারের ওসীলায় স্থীয় গুনাহ থেকে 
মার্জনা পেয়েছিলেন, অথচ কুরআন বলছে যে, 


ক গাও SIH 2১ ০1 205 DES 5১৫ ০56 ৩৪ (95 HES ) 
[৮4:52] 


*% তিনি বলেন, 

dah ৪১ ৩3 Ed ৮ ৬২০০৮ ৬০১ পি 2 las : U0. Job 15 SS) 

ও ০ ০৬ ১৪ 4৬ a EU el) এ৯০৩ অন্ত এ ২৪ 

OGD UG ৬ ০০ শি 3০8) ওই ওলি এ আছি রাত) 45১৯০ 

ও +৮৮০ ৩৯০ ও 53 ৬৯ এত ০৯৬ ৬৪1০৯ ০8) ৩৪ of ৩ 
Aloe 

দেখুন: শায়খ নাসির উদ্দিন আলবানী, আততাওসসুলু আনওয়াউহু ওয়া 


আহকামুহু; পৃ.১১৫-১১৬। 
387 


“অতঃপর আদম স্বীয় রবের নিকট থেকে কিছু বাক্য শিখে 
অত্যন্ত তাওবা গ্রহণকারী ও দয়ালু”।২৫ আদম -আলাইহিস 
সালাম- আল্লাহর নিকট থেকে যে বাক্যসমূহ শিক্ষা করেছিলেন তা 
সূরা আ'রাফের ২৩ নং আয়াতে বর্ণিত হয়েছে। সে আয়াতটি 
নিম্নরূপ: 


[+:-১1১০)] © 


“আদম ও হাওয়া বলেছিলেন: হে আমাদের প্রতিপালক! 
আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি, তুমি যদি 
আমাদের ক্ষমা করে রহম না কর, তা হলে আমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাবো” ।** ইমাম যমাখশারীর (মৃত 
৫২৯হি:) মতে উক্ত এ দো'আ পাঠের ওসীলা করেই আদম- 


*%, আল-কুরআন, সূরা বাক্কারাঃ:৩৭। 


** আল-কুরআন, সূরা আ'রাফ: ৭। 
388 


(আলাইহিস সালাম)-আল্লাহর নিকট দো'আ করেছিলেন । ২৬ 
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকৃফ সনদে বর্ণিত 
অপর একটি বর্ণনায় রয়েছে যে, আদম আলাইহিস সালাম অন্যায় 
করার পর নিম্নোক্ত দো'আ পাঠ করে আল্লাহর নিকট মাগফেরাত 
কামনা করেন: 

এও খা খ এ 55 এ ৬ এও 9 এলে 5 AM এ] 


FAA 


[5015201785৭ এ! 53১৬ ৪৮৪) ৬ 


উক্ত দুর্টটি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আদম আলাইহিস 
সালাম উক্ত এ দো'আ শিক্ষা করে এর ওসীলায় আল্লাহর কাছে 
তাঁর কৃত অপরাধ মার্জনার জন্য দো'আ করেছিলেন। মুহাম্মদ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অধিকারের ওসীলায় তিনি তাঁর 
অপরাধ মার্জনার জন্য দো'আ করেন নি। আর ইবনে মাসউদ 


£, যামাখশারী, জারুল্লাহ মাহমুদ ইবনে ওমর, আল-কাশশাফ; (কুতুবখানা 
মাজহারী, সংস্করণ বিহীন, সন বিহীন), ১/১২৮; আল-কুরতুবী, আহকামুল 
কুরআন; (আল-হাইআতুল মিশরিয়্যাতুল আ-ম্মাহ লিল কুত্তাব, ৩য় সংস্করণ, 
১৯৮৭ খ্রি), ১/১/৩২৪; আবু বকর জাবির আল-জাযাইরী, 
আয়সারুত্তাফাসীর; ১/৪৫ ৷৷ 


2৪ , তদেব। টীকা দ্রষ্টাব্য। 
389 


রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাওকুফ হাদীস দ্বারা উক্ত দো'আ 
পাঠ করার কথা প্রমাণিত হয়। তাই সনদের দিক থেকে রাসূলের 
নামের ওসীলা গ্রহণ সংক্রান্ত হাদীসটি দুর্বল হওয়ার পাশাপাশি 
কুরআনের উক্ত আয়াত দু'টির মর্ম এবং ইবনে মাসউদের 
হাদীসের বিপরীতমুখী হওয়ায় সহজেই বুঝা যাচ্ছে যে, উক্ত 
হাদীসটি মিথ্যা। এ-জাতীয় হাদীস দ্বারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর অধিকার, মর্যাদা ও সত্তার ওসীলা গ্রহণ 
করার বৈধতা প্রমাণ করা যায় না। 


চতুর্থ দলীল: রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেছেন: 
4:55 dhl 335 BE SB BE LG) 


“তোমরা আমার মর্যাদার ওসীলা কর, কেননা আল্লাহর 
কাছে আমার বড় ধরনের মর্যাদা রয়েছে” । ২৬ 


এ দলীলের খণ্ডন: 


৮. আলহাইছামী, মাজমাউষ্‌ যাওয়াইদ; ৯/২৫৭; ত্ববরানী স্বীয় কাবীর ও 
আওসাত গ্রন্থে এবং হাকিম স্বীয় মুসতাদরাক গ্রন্থে এ হাদীসটি বর্ণনা 


করেছেন এবং সহীহ বলেছেন। 
390 


এ হাদীসটি ইমাম ত্বাবরানী ও হাকিম সহীহ বলে সত্যায়ন 
করলেও অন্যান্য মুহাদ্দিসগণের মতে তা সহীহ নয়। এ হাদীসের 
সনদে রওহ ইবনে সালাহ নামে একজন দুর্বল বর্ণনাকারী 
রয়েছেন। আবু নাঈম বলেছেন: “রওহ ইবনে সালাহ এ হাদীসটি 
এককভাবে বর্ণনা করেছেন। তাকে ইমাম ইবনে আদী দুর্বল বলে 
মন্তব্য করেছেন” । ২ ইমাম ইবনে ইউনুস বলেছেন: “এ ব্যক্তি 
থেকে অনেক মুনকার (নির্ভরযোগ্য রাবীদের বর্ণনার বিপরীতমুখী) 
হাদীস বর্ণিত হয়েছে। ইমাম দারকুত্বনী তার ব্যাপারে বলেছেন: 
হাদীস বর্ণনার ক্ষেত্রে লোকটি দুর্বল” ।২১ 


ইমাম ইবনে তাইমিয়্যাঃ স্বীয় 'আলকাওয়াইদুল জালীলাঃ' 
গ্রন্থের ১৩২ ও ১৫০ পৃষ্ঠায় বলেন: 
৩২ 5535 3 55২০০ AS ভী ও ১০০1 S24 ০৬ ১ 3 41] 


Leds ১০০ ১১ 4৭ ৯১০১৯৬৯১৬০৭! 


£৫. আসফাহানী, আবু নাঈম আহমদ ইবন আব্দুল্লাহ, হিলয়াতুল আউলিয়া; 
(স্থান বিহীন, দারুল কিতাবিল আরাবী, ৪র্থ সংস্করণ, ১৯৮৫ খ্রি), ৩/১২১। 
£, শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন আল-বানী, আত্তাওয়াস সুলু আনওয়াউহু ওয়া 


আহকামুহু; পৃ. ১১১। 
391 


“কোন হাদীসের কিতাবে এ হাদীসের কোনো ভিত্তি পাওয়া 
যায়না । জাহেল ও হাদীস সম্পর্কে যার কোনো জ্ঞান নেই কেবল 
সে ব্যতীত আর কেউই এটিকে হাদীস হিসেবে বর্ণনা করতে পারে 
রাত 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদা অন্যান্য রাসূলদের চেয়ে 
পারস্পরিক মর্যাদার মত নয়। কারণ, কারো পক্ষে আল্লাহর 
সম্ভবপর নয়, পক্ষান্তরে একজন মানুষ তার মর্যাদার ওসীলায় 
অপর মানুষের কাছে তার অনুমতি ব্যতীতই শাফা'আত করতে 
পারে, এটা এ-জন্য যে, শাফা'আতকারী ও শাফা'আত গ্রহীতা 
উভয়ই উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সমভাবে শরীক । (অর্থাৎ এখানে 
উপকৃত হবে) কিন্তু আল্লাহর ব্যাপারটি এক্ষেত্রে সম্পূর্ণ স্বতন্ত্র । 
কেননা, কারো উদ্দেশ্য অর্জিত হওয়া বা না হওয়া এককভাবে 


272 


392 


আল্লাহর ইচ্ছার উপরেই সম্পূর্ণ নির্ভরশীল, এ-ক্ষেত্রে কেউ তার 
শাফা'আত দ্বারা তাঁর সাথে শরীক হতে পারে না”। ২৩ 


উক্ত হাদীসটি সহীহ না হওয়াতে এবং রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদার বিষয়টি ব্যবহারযোগ্য কোনো 
বিষয় না হওয়াতে এ হাদীস দ্বারাও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মর্যাদার ওসীলায় দো'আ করা বৈধ বলে প্রমাণিত 
হয় না। 


পঞ্চম দলীল : 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, আলী 
রাদিয়াল্লাহু আনহুর মাতা ফাতেমা বিনতে সা'দ মৃত্যুবরণ করলে 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-তাঁর নিজের এবং তাঁর 
পূর্ববর্তী নবীগণের অধিকারের ওসীলায় আল্লাহর কাছে তার জন্য 
মাগফিরাত কামনা করেন” । ২৪ 


27১, তদেব। 
24. এ হাদীসটি ইমাম হাকিম ও ইবনে হিববান বর্ণনা করে তা সহীহ বলে 


দাবী করেছেন। তবে প্রকৃতপক্ষে হাদীসটি সহীহ নয়। 
393 


এ হাদীস দ্বারাও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর অধিকার ও মর্যাদার ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণের চেষ্টা 
করা হয়। 

এ দলীলের খণ্ডন: 

এ হাদীসটি ইমাম হাকিম ও ইবনে হিববান বিশুদ্ধ বলে 
মতামত দিয়ে থাকলেও আসলে তা বিশুদ্ধ নয়। কারণ, হাদীসের 
সহীহ ও দুর্বল পরিচয়ের ক্ষেত্রে এ দু'জনের চেয়েও অধিক 
অভিজ্ঞ ইমাম ইবনে 'আদী, দারাকুত্বনী ও ইবনে মা'কুলা এ 
হাদীসের সনদে “রওহ ইবনে সালাহ’ নামক দুর্বল বর্ণনাকারী 
থাকায় এটাকে তাঁরা দুর্বল হাদীস বলে মন্তব্য করেছেন। হাদীস 
বর্ণনাকারীদের নির্ভরযোগ্য ও দুর্বল বলে আখ্যা দেয়ার ক্ষেত্রে 
তাঁরা দু'জন কাঠিন্যতা আরোপ না করার কারণেই এ ব্যক্তিকে 
তাঁরা নির্ভরযোগ্য বলেছেন। তবে অন্যান্যরা এ ব্যক্তিকে দুর্বল 
বলেছেন। এমনকি এ ব্যক্তিকে তাঁরা অনেক "মুনকার" হাদীস 
বর্ণনাকারী বলেও অভিযুক্ত করেছেন। ১৫ 


*5 শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন আল-বানী, সিলসিলাতুল আহাদীসিদ দয়ীফাতি 
ওয়াল মাওদু'আঃ; (বৈরুত: ১ম সংস্করণ), ১/৩৯৯; ইমাম সাগানী, আল- 
আহাদীসুল মাওদু"আঃ/পৃ.৭। 


394 


কাজেই এ হাদীস দ্বারাও রাসলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর অধিকারের ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণ করা 
যায় না। 


আল্লাহর উপর কারো কোনো অধিকার নেই: 


এ হাদীসটি সঠিক না হওয়ার প্রমাণ হচ্ছে প্রকৃতপক্ষে নবী- 
রাসূল ও ওলিগণ নির্বিশেষে আল্লাহর উপর কারো কোনো 
অধিকার বলতে কিছুই নেই। যারা ঈমান ও 'আমলে সালেহ এর 
গুণে গুণান্বিত হবেন, তাদেরকে মহান আল্লাহ যে পুরস্কার ও 
মর্যাদা দানের কথা বলেছেন, তা তাদের ঈমান ও 'আমলের 
কারণে এমনিতেই আল্লাহর উপর তাদের জন্যে ওয়াজিব হয়ে যায় 
নি। বরং তা তাদের প্রতি তাঁর একান্ত কৃপা বিশেষ ৷ তিনি অনুগ্রহ 
করে তাদের জন্য কিছু অধিকারের স্বীকৃতি দান করেছেন। তবে 
তা এমন কোনো অধিকার নয় যে, তা আল্লাহর নিকট থেকে দাবী 
করে আদায় করে নেয়া হবে বা এর ওসীলায় আল্লাহর কাছে কিছু 
চাওয়া যাবে। এ-ক্ষেত্রে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
ও সাধারণ মানুষ বলে কোনো পার্থক্য নেই। আল্লাহর উপর 
আলাইহি ওয়াসাল্লাম-বলেন: 


395 


€ 2010550101৭) এ BADE 21 52114 2 
(4525 255585৬০৪৭9: 
“কস্মিনকালেও কাউকে তার সৎ কর্ম জান্নাতে প্রবেশ 
করাতে পারবে না। তাঁকে বলা হলো: হে আল্লাহর রাসূল! 
আপনিও কি পারবেন না? তিনি বলেন: আল্লাহর রহমত দ্বারা 
তিনি আমাকে বেষ্টন না করলে আমিও পারবো না”।২৬ আল্লাহর 
উপর যেখানে মানুষের কোনো অধিকারই স্বীকৃত নয়, সেখানে 
আবার কী করে আল্লাহর কাছে সে অধিকারের ওসীলায় কিছু 
চাওয়া যেতে পারে? এ-জন্যই ইমাম আবু হানীফা (রহ.) বলেছেন: 

bx ll ag 3১৯৭ call এক ১) এ ৮5০৪ ০০৯১ ৪৯ ই] 
[৬০১৬ 3৮০৮1 LN) 409 dS 455 ০০ ১৬ 
ওসীলা ব্যতীত এবং “আল্লাহর রয়েছে উত্তম নামাবলী, অতএব 
তাঁকে সে নামের ওসীলায়ই আহ্বান কর” এ আয়াত থেকে যে- 
সব নামাবলীর ওসীলায় তাঁকে আহ্বানের অনুমতি ও নির্দেশ 


£. সহীহুল বুখারী; কিতাবুর রিক্কাক, বাব: [ ০ 22০41 3 ১০) ৩৬ 
সর্বদা জ্ঞানার্জনে লেগে থাকা), ৪/৩/১৭৭। 
396 


পাওয়া যায়, সে-সব নামাবলীর ওসীলা ব্যতীত অপর কারো 
নামের ওসীলায় আহ্বান করা উচিত নয়” । ২৭ তিনি আরো বলেন: 
(৬০০ ৩৫ এ. 9101 ales ও » di ৩৪টি 

“হে আল্লাহ ! আমি তোমার সৃষ্টির অধিকারের ওসীলায় 
তোমার কাছে সাওয়াল করছি’ কেউ তার দো'আর মধ্যে এমন 
কথা বলাকে আমি অপছন্দ তথা না জায়েয ২৮ মনে করি” । ২৯ 

আল্লামা ইবনু আবীল 'ইয্য আল-হানাফী (রহ.) এ-জাতীয় 
ওসীলা করার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন: 

“আল্লাহ তা'আলা তাঁর নিজের উপর যে অধিকারের কথা 
স্বীকার করেছেন, তা ব্যতীত আল্লাহর উপর কারো কোনো 
অধিকার নেই। ... আল্লাহর উপর আমাদের যে অধিকার প্রতিষ্ঠিত 
হয়েছে, তা তাঁর প্রতিশ্রুতি প্রদানের কারণেই প্রতিষ্ঠিত হয়েছে। 
একজন মানুষের অধিকার অপর মানুষের উপর যে-ভাবে প্রতিষ্ঠিত 


277 শেখ নাসিরুদ্দীন আল-বাণী, আত্তাওয়াস সুলু আনওয়াউহু ওয়া আহকামুহু; 
পৃ.৫১। শেখ আলবানী একথাটি 'দুররুল মুকতার' গ্রন্থের (২/৬৩০) এর 
বরাত দিয়ে বর্ণনা করেছেন। 

£$, সালাফে সালেহীন অপছন্দ বলে নাজায়েয বুঝাতেন। এ ব্যাপারে ইমাম 

ইবনুল কাইয়্যেম তাঁর ই'লামুল মুওয়াক্কে'য়ীন, নামক গ্রন্থে বিস্তারিত দলীল 

প্রমাণাদি উপস্থাপন করেছেন। [সম্পাদক] 

, তদেব। 


279 


397 


হয়, কোনো মানুষ সে-ভাবে আল্লাহর উপর নিজ থেকে কোনো 
অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না।”২৮০ 

তিনি আরো বলেন:“কারো অধিকারের ওসীলায় দো'আ করা 
নেই। যে এরকম দো'আ করে সে যেন প্রকারান্তরে এমন কথা 
বলে: হে আল্লাহ! অমুক আপনার সৎ বান্দাদের মধ্যে হওয়ার 
কারণে আমার দো'আ কবুল কর। (আপনার অমুক সৎ বান্দা আর 
আমার দো'আ কবুল কর) এ দু'টি কথার মধ্যে কী সম্পর্ক ও 
বাধ্যবাধকতা থাকতে পারে ? বরং এ-জাতীয় কথা দো'আর মধ্যে 
বলা এক ধরনের সীমালজ্ঘন বৈ আর কিছুই নয়” । ২৮১ 


£৪০. তিনি বলেন: 

b> 959) 2৬ AS ads ৬ ৯৬ এ! ৬ dle oY ০৯১1 ও 

০০৮৮৪ ial ০০ ত ৬৮ Le... ৬ 9০1 ৪) (৩:4৪) টি] ৩৪১ 

০ 39০০০3০9৪৩৫ Gt Ml ডু Gris শপ wall 93:3১ 

এশা 39৬ 

দেখুন: ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাগুক্ত; পৃ. ২৬১। 

21. তিনি বলেন: 

3 ৩১৩৯ mls 9৬ (3১০) 4১ ৮৮ ৬৯ এ ৩8৪ 913 ৩9৬ ৩৬) ৩১৬ ৬৪ এক 

৬1 ০০৬৭। এ১৬০৮ ৩০ 39৬ 53 : 0558 5৬৩ Ll lin ০৬১ 2৬ ৩৪ 
slo ও ৮-০৪৯। ০০1৩৬ ৩৪1১ ৫৮39৩ Sf 5৯ Bilas 519 gles 


দেখুন: তদেব; পৃ. ২৬২। 
398 


ইমাম আবু ইউছুফ (রহ.) বলেন: “কেউ তার দো'আর মধ্যে 
“হে আল্লাহ ! আমি অমুকের অধিকার অথবা তোমার নবী ও 
রাসূলদের অধিকারের ওসীলায় তোমার নিকট চাচ্ছি" এমনটি 
বলাকে আমি অপছন্দ করি” । ২৮২ 

উক্ত উদ্ধৃতি দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-বা অপর কারো অধিকারের ওসীলায় দো'আ 
করা আমাদের হানাফী মাযহাবে বৈধ নয়। 
ষষ্ঠ দলীল: 


ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণের জন্য তারা লোকমুখে বহুল 
প্রচলিত একটি হাদীস দ্বারা দলীল দিয়ে থাকেন। হাদীসটি 
নিম্নরূপ:আল্লাহ তা'আলা বলেন: 


(91 ELS ST IY 


*%% তিনি বলেন, 
3 ৩৩৬৪৫ 5 993 ৬৮ আনি ও] 280 : 4০০ ও ০ 5 আঁ চা 9.) 
(৬১১ 
নাসিরুদ্দীন আলবানী, আত্তাওয়াস সুলু আনওয়াউহু ওয়া আহকামুহু; পৃ.৫১।। 
ইমাম কারখী হানাফী কর্তৃক লিখিত 'কুদূরী' গ্রন্থের ব্যাখ্যা এর ‘কারাহাত’ 
অধ্যায় থেকে একথাটি তিনি বর্ণনা করেছেন। 
399 


“হে মুহাম্মদ! তুমি না হলে অমি জগত সৃষ্টি করতাম না”। 


তাদের মতে আল্লাহ তা'আলা যদি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর ওসীলায় এ-জগত সৃষ্টি করে থাকেন। 
তা হলে আমাদের পক্ষে তাঁর ওসীলা গ্রহণ করা অবৈধ হতে পারে 
না। 


এ দলীলের খণ্ডন: 


এ হাদীসটি লোকমুখে বহুল প্রচলিত হয়ে থাকলেও মূলত 
এটি কোনো হাদীস নয়। ইমাম সাগানী এটিকে মাওদু হাদীস 
বলে আখ্যায়িত করেছেন। ** এ হাদীসের অর্থ [এ ৩ 98 
321] “তুমি না হলে আমি এ-দুনিয়া সৃষ্টি করতাম না”-এ মর্মে 


#3. আস-সুযুতী, আল-লাআলী উল মাসনূ‘আতু ফীল আহাদীসিল মাওদু'আঃ; 
১/২৭২; শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন আল-বানী, সিলসিলাতুল আহাদীসিদ 


দয়ীফাতি ওয়াল মাওদু'আঃ; পৃ.১/২৯৯। 
400 


বর্ণিত হাদীস দ্বারা শক্তি সঞ্চয় করলেও ইমাম ইবনুল জাওযী ও 
ইমাম সুযুতী এ হাদীসকেও মাওদু' বলে আখ্যায়িত করেছেন। ১৪ 


এ দু'টি হাদীস সহীহ হলেও এর দ্বারা আমাদের পক্ষে 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামের ওসীলা গ্রহণ 
করে দো'আ করা বৈধ হবে না। কেননা, আল্লাহর জন্য কোনো 
কাজ বৈধ হয়ে থাকলেও আমাদের জন্য তা বৈধ হতে হলে তাঁর 
সুস্পষ্ট নির্দেশ ব্যতীত তা আপনা আপনি বৈধ হয়ে যায় না। তিনি 
তাঁর উত্তম নামাবলীর ওসীলা গ্রহণ করে আমাদেরকে দো'আ 
করতে আদেশ করার দ্বারা প্রমাণিত হয় যে, তাঁর নাম ব্যতীত 
অপর কারো নামের ওসীলায় তাঁর কাছে দো'আ করা বৈধ নয়। 


£. আম্সুযুতী, প্রাগুক্ত; ১/২৭২; শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন আল-বানী, 
সিলসিলাতুল আহাদীসিদ দয়ীফাতি ওয়াল মাওদু'আঃ;১/২৯৯। 
401 


সপ্তম দলীল: 


উমাইয়্যাঃ ইবন ‘আব্দুল্লাহ নামক তাবেঈ থেকে একটি 
মুরসাল হাদীসে বর্ণিত হয়েছে যে, “রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-অভাবী মুহাজিরদের ওসীলায় যুদ্ধে জয় কামনা 
করতেন” ।.** এ হাদীসেও মুহাজিরদের দো'আর কথা বর্ণিত হয় 
নি। যার ফলে রাসূল ও নেক মানুষদের নাম, জাতসত্তা ও মর্যাদার 
ওসীলায় দো'আ করা বৈধ বলে দাবীদারগণ এ হাদীস দ্বারাও 
দলীল দিয়ে থাকেন। 


এ দলীলের খণ্ডন: 


এ হাদীসটি মুরসাল হয়ে থাকলেও সনদের দিক থেকে সর্ব 
সম্মতভাবে তা সহীহ। কিন্তু এর দ্বারাও কারো নাম, জাতসত্তা, 
মর্যাদা ও হুরমতের ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণ করা যায় না। 


25 , তাতে এসেছে, 
ade dl ০ 401 ০95) 08 0 9৬ ৮ ৩১ এ ও 401 ৬০ ৩১ ঘা ৩৭ 
৩২০৬০ ৬৬০০০০০০৯০০ 
আত-ত্ববরানী, সুলায়মান ইবন আহমদ, আল-মু'জামুল কবীর; 
মুসেল:মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, ২য় সংস্করণ, ১৯৮৩ থি.), 


১/২৯২। 
402 


কেননা; এ হাদীস দ্বারা মূলত নিঃস্ব মুহাজিরদের জাত ও নামের 
ওসীলায় দো'আ করার কথা উদ্দেশ্য করা হয় নি। বরং তাতে 
তাঁদের দো'আর ওসীলায় দো'আ করার কথাই উদ্দেশ্য করা 
হয়েছে। বিশিষ্ট মনীষীদের বক্তব্যের দ্বারা এ সত্যই পরিষ্কারভাবে 
ফুটে উঠেছে। যেমন শেখ মানাবী জামি'উস সগীর গ্রন্থে এ 
হাদীসের ব্যাখ্যায় লিখেছেন: 


“মুসলিমদের মধ্যকার ফকীরদের দ্বারা বরকত অর্জন করে 
ওয়াসাল্লাম- বিজয় কামনা করেছিলেন। তাঁদের মানসিক বিপর্যয় 
সাধিত হওয়ার কারণে তাঁদের দো'আ অধিক গৃহীত হওয়ার 
আশায় তাঁদের দো'আর ওসীলা গ্রহণ করেছিলেন। মুল্লা “আলী 
আল-কারী আল-হানাফী (রহ.) বলেন: “সম্ভবত মুহাজিরদেরকে 
ও মুজাহিদ;ফলে তাঁদের দো'আর প্রভাব অন্যান্য সাধারণ মু’মিন 
দো'আর ওসীলা গ্রহণ করেছিলেন” । ২৬ 


6, ২৬৪ ভা dll এএত pais এ ০৮৭) ভা Cr ও ৬০০ JG 
2৬1 ০৪1১০৮১৯৮১৮ ০০৪১ 99১ pe las ELS ০৬ ral) 
ডাঁ HU এড ৩৪০৬ dea iis IN ৬৩ LATA Sls 

403 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মর্যাদা, হক ও 
জাতের ওসীলা গ্রহণ করা বৈধ বলে যারা দাবী করেন তারা উক্ত 
দলীলসমূহ ছাড়াও আরো কিছু অপ্রচলিত হাদীস বা এতিহাসিক 
ঘটনাপ্রবাহ দ্বারাও তা বৈধ বলে প্রমাণ করার প্রচেষ্টা চালিয়ে 
থাকেন। যেমন একটি ঘটনার বর্ণনায় রয়েছে: একদা উম্মে 
ওয়াসাল্লাম-এর প্রশ্রাব পান করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তাঁকে বলেছিলেন: 


“আজকের পরে তোমার কখনও পেটের পীড়া হবেনা” । ৯৮৭ 


অনুরূপভাবে অপর এক ঘটনায় রয়েছে যে, মালিক ইবনে 
আলাইহি ওয়াসাল্লাম-এর রক্ত পান করেছিলেন। এতে রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বলেন: 


৮৩০৯ ০১১ FEY rll আয এও ০৪ ৮৮০6১452358 
ul ৮৯ ৩ HST les HU FH ৩১-৩ IAF ৩৮১৬০ 
৬৯৩। ০৫৬১ দেখুন: আব্দুররহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; ৫/ ২৯১। 


*% ইবনে কাছীর, আলবেদায়াতু ওয়ান নেহায়াঃ; ২/২/২৭৩। 
404 


আগুন স্পর্শ করতে পারবে না” । ২৮ 


উম্মে আয়মান এর ঘটনাটির বর্ণনা কোনো হাদীস গ্রন্থে 
নেই। ইবনে কাছীর স্বীয় ইতিহাস গ্রন্থে ইমাম আবু ইয়া'লা এর 
মুসনাদের বরাত দিয়ে এ ঘটনাটি বর্ণনা করলেও তিনি তা সহীহ 
না দুর্বল-এ সম্পর্কে কোনো মন্তব্য করেন নি। যদি এটিকে একটি 
বিশুদ্ধ বর্ণনা হিসেবেও ধরে নেয়া হয়, তবুও এর দ্বারা রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামের ওসীলা গ্রহণের বৈধতা 
প্রমাণ করা যাবে না। কেননা, ঘটনার বিবরণে প্রকাশ যে, তিনি 
পিপাসার তাড়নায় এমনটি করেছিলেন। এর দ্বারা বরকত গ্রহণ 
করে বিভিন্ন অসুখের হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তা পান 
করেন নি। তিনি যদি এ কারণে পেটের পীড়া থেকে রক্ষা পেয়েও 
থাকেন, তবে তা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
নয়। কেননা, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রশ্রাব 
পান করা যদি জায়েয হতো, এর দ্বারা যদি বরকত গ্রহণ করা 
জায়েয হতো, তা হলে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর সাহাবীগণ তাঁর অযুর অবশিষ্ট পানি, শরীরের ঘাম ও থুথু 


+. ইবনে হেশাম, প্রাগ্ুক্ত;১/৮০। 
405 


দ্বারা যেমন বরকত গ্রহণ করতেন, তেমনি তাঁর প্রশ্রাব দ্বারাও 
বরকত গ্রহণ করতেন। কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ নেই। 
কাজেই প্রমাণিত হয় যে, এ ঘটনার দ্বারা রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম- এর নাম ও জাতের ওসীলা গ্রহণ করার 
বৈধতা প্রমাণ করা যায় না। 


ইবনে কাছীর ইবনে হেশাম থেকে বর্ণনা করলেও এ বর্ণনাটি 
বিশুদ্ধ কি না, তিনি তা উল্লেখ করেন নি। তিনি বরং এর 
পাশাপাশি অপর একটি 'মুরসাল’ হাদীস বর্ণনা করেছেন, যার 
দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর খাদেম সালিম রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে রাসূল- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রক্ত পান করেছিলেন। ৯ এ 
বর্ণনাটি প্রমাণ করে যে, মালিক ইবনে সিনান এর রক্ত পান 
সংক্রান্ত বর্ণনাটি সঠিক নয়। ঘটনা যদি সঠিকও হয়, তবুও এর 
দ্বারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম, জাতসত্তা, 
মর্যাদা ও হুরমতের ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণ করা যাবে না। 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্বারা ওসীলা গ্রহণের জন্য তাঁর 


2, ইবনে কাছীর, আলবেদায়াতু ওয়ান নেহায়াঃ;২/৪/২৪। 
406 


রক্ত পান করেন নি। বরং রাসুলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা এবং তাঁর রক্তের 
দ্বারা বরকত গ্রহণের উদ্দেশ্যেই তিনি তা পান করেছিলেন। আর 
এ-কারণেই রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তাঁর জন্য 
এ দো'আ করেছিলেন। রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর জীবদ্দশায় বা তাঁর তিরোধানের পর তাঁর শরীরের সাথে 
সম্পর্কযুক্ত কিছু দিয়ে বরকত গ্রহণ বৈধ হওয়া আর তাঁর নাম ও 
মর্যাদা বা অধিকার দিয়ে ওসীলা করা কোনভাবেই এক জিনিস 
নয়। যারা এটিকে এক ভাবেন তারা যে ভুলের মধ্যেই রয়েছেন- 
তাতে কোনো সন্দেহ নেই। 


এ-ছাড়াও তারা আরো কিছু মিথ্যা হাদীস দ্বারা তা প্রমাণের 
চেষ্টা করে থাকেন। বর্ণনা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে তা উল্লেখ 
করা থেকে বিরত থাকলাম। 


সারকথা; 


এ দীর্ঘ আলোচনার দ্বারা এ-কথা প্রমাণিত হলো যে, মহান 
আল্লাহ এ জগতের কোনো নবী বা ওলিকে তাঁর ও তাঁর বান্দাদের 
মধ্যে মধ্যস্থৃতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য নির্ধারণ করেননি। 
এটি সাধারণ মানুষের মাঝে শয়তানের দেয়া একটি ভ্রান্ত ধারণা 


407 


বৈ আর কিছুই নয়। শয়তান এ ভ্রান্ত চিন্তাধারাটিকে যেমন 
জাহেলী যুগের মুশরিকদের মধ্যে চালিয়ে দিয়েছিল, তেমনি তা 
ইসলাম পরবর্তী যুগের বহু মুসলিমদের মধ্যেও চালিয়ে দিতে 
সক্ষম হয়েছে। মহান আল্লাহ অতীব দয়াবান। তিনি তাঁর বান্দাদের 
অপরাধ মার্জনা করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। 
তারা তাদের যাবতীয় সমস্যার কথা তাঁর সমীপে নিজেরাই 
সরাসরি উপস্থাপন করতে পারে। এ জন্য মৃত বা জীবিত কোনো 
নবী বা ওলিদের মধ্যস্থা গ্রহণের কোনই বাধ্যবাধকতা নেই। 
কেননা, সৎ ও অসৎ নির্বিশেষে সকলের জন্যেই তাঁর রহমতের 
দরজা সমানভাবে উন্মুক্ত। তারা তাদের মনের কথা তাঁর নিকট 
কোনো ওসীলা ছাড়াই বলতে পারে। তবে যেহেতু আল্লাহর নিকট 
কিছু চাওয়ার পূর্বে কোনো সৎ কর্মের ওসীলায় চাওয়া তাঁর নিকট 
কিছু চাওয়ার আদাবের অন্তর্গত, সে-জন্যে তাঁরা তাঁর (আল্লাহর) 
নামের ওসীলায় বা ওসীলার অন্যান্য যে-সব বৈধ পন্থা রয়েছে, 
সে-সবের ওসীলায় তা চাইতে পারে। জীবিত সৎ মানুষের 
দো'আর ওসীলা গ্রহণ বৈধ ওসীলার একটি প্রকার হয়ে থাকলেও 
মৃত সৎ মানুষের নাম ও মর্যাদার ওসীলা গ্রহণ করার কোনই 
বৈধতা নেই। কেননা, এটি কোনো সৎকর্ম নয়। বরং এটি 
আল্লাহর নামের ওসীলা গ্রহণের পরিবর্তে তাঁর সৃষ্টির নামের 
ওসীলা গ্রহণের শামিল। এ জাতীয় ওসীলাকারীর মনের অবস্থার 


408 


পরিপ্রেক্ষিতে তা শির্কের মত জঘন্য অপরাধে পরিণত হতে 
পারে। সর্বোপরি এ জাতীয় ওসীলার চিন্তাধারা শয়তান কর্তৃক 
মুসলিম সমাজে প্রচলিত হওয়ায় এমন ওসীলা গ্রহণ করা থেকে 
আখেরাতে মুক্তি পাগল মুসলিমদের সতর্ক থাকা আবশ্যক। 


409 


তৃতীয় পরিচ্ছেদ 
পার্থিব ও পরকালীন বিষয়ে অলিগণের শাফা*আত 


শয়তান মুসলিমদেরকে পথভ্রষ্ট করে তার অভীষ্ট লক্ষ্যে 
পৌঁছার জন্য কৌশল হিসেবে দ্বিতীয় যে বিষয়টিকে বেছে নিয়েছে 
তা হচেছ-পার্থিব ও পরকালীন বিষয়ে অলিগণের শাফা'আত 
সম্পর্কিত বিষয়টি । মানুষ জীবিত থাকলে কারো পার্থিব কোনো 
বিষয়ে অপর কোনো মানুষের কাছে সুপারিশ করতে পারে। 
অনুরূপভাবে কারো কোনো বিষয়ে আল্লাহর কাছে দো'আও করতে 
পারে। কিন্তু কোনো মানুষ মরে যাওয়ার পরেও কি জীবিত থাকার 
ন্যায় তার কাছে অপর কোনো মানুষ বা আল্লাহর কাছে কোনো 
বিষয়ে শাফা'আতের জন্য তার নিকট আবেদন করা যায়? শয়তান 
এ ক্ষেত্রে সাধারণ মানুষ আর ওলিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে 
দিয়েছে। ইসলাম পূর্ব যুগে খ্রিষ্টানদের মধ্যে তাদের সৎ মানুষদের 
ব্যাপারে এবং আরবের মুশরিকদের মধ্যেও সৎ মানুষ ও 
ফেরেশতাদের নামে নির্মিত দেব-দেবীদের ব্যাপারে শাফা'আত 
সম্পর্কে শয়তান যে ধারণা দিয়েছিল, সাধারণ মুসলিমদের মাঝে 
ওলিদের ব্যাপারেও সে অনুরূপ ধারণা দিতে সক্ষম হয়েছে। 


410 


শাফা'আত সম্পর্কে আরবের মুশরিক ও খ্রিস্টানদেরকে শয়তানের 
দেয়া ধারণা 


ইসলাম পূর্ব যুগে খ্রিষ্টান এবং আরবের মুশরিকদের মাঝে শয়তান 
সৎ মানুষ ও ফেরেস্তাদের নামে নির্মিত পাথর ও গাছের মূর্তি ও 
প্রতিমাসমূহের ব্যাপারে এ ধারণা দিয়েছিল যে, মানুষেরা যেমন 
একে অপরের নিকট তাদের মর্যাদা বলে সাধারণত পরস্পরের 
পূর্বানুমতি ছাড়াই সুপারিশ করতে পারে, তেমনি তাদের এ-সব 
মুর্তি ও দেব-দেবীসমূহ আল্লাহর কাছে তাদের মর্যাদা বলে 
আল্লাহর অনুমতি ছাড়াই মানুষের কল্যাণে সুপারিশ করতে 
পারে। ৯” এ ধারণার ভিত্তিতেই বিশেষ করে আরবের মুশরিকরা 
তাদের দেব-দেবীদেরকে সাহায্য ও সুপারিশের জন্য আহ্বান 


2% এ সম্পর্কে আল্লামা ইবনু আবিল ইয্য আল- হানাফী বলেন: 

১১৯০ 5 Sled 5: 956/440 29 ৪১৩ ৬ SUAS AMIS 

ASLAN 4 ০০ ০৮০৪ ৩ ৩৬ ৩৪০ ১০ ভ SDA ৩ 

45 dl ৮০ bs 2০৩৬ 1০ 299৮1 5 Dall. GALS Ball 

2৪৬০৪ 3955 এজ ও আখ al তাও ASIN ১৯ ও 2০০০৪ 

৮০৪ 3 ১ opt ৩৪ 3 ১ al ও ১৮9 ক hl এ এ 
০1১৩ এ ৪5 এ ০১১ ৯ পা 


- ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাগুক্ত; পৃ২৬০। 
411] 


করতো। আল্লাহ তাদের এ-জাতীয় ধারণা ও আহবানের 
সমালোচনা করে বলেন: 


Nj 39552 ৮০৩ 33 ১৯/৪ YG 41 95১ 0৫ 05) ) 
[)/ ১০55] Hl Le 6558 


“আর তারা আল্লাহকে ব্যতীত এমন কিছুর উপাসনা করে 
যারা তাদের কোনো লাভ ও ক্ষতি করতে পারে না, আর তারা 
বলে এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফা“আতকারী”। ২৯, 
প্রথম অধ্যায়ে আল্লাহর রুবৃবিয়্যাতের ক্ষেত্রে শির্কের বর্ণনা প্রসঙ্গে 
আমরা এ বিষয়টি আলোচনা করে প্রমাণ করে দেখিয়েছি যে, 
আল্লাহর এ জগতে তাঁর পূর্বানুমতি ব্যতীত নিজ মর্যাদার ওসীলায় 
কেউ তাঁর কাছে কারো ব্যাপারে শাফা'আত করতে পারে-এমন 
ধারণা করা পরিচালনাগত শির্কের একটি প্রকার। আল্লাহর এ- 
জগতে কেউ এ-ভাবে শাফা'আত করতে পারে বলে যারা ধারণা 
করে, তাদের প্রশ্ন করে আল্লাহ তা'আলা বলেন: 


[০০:২1] ১ J) পু ~~ eal 1502 ট 


+? আল-কুরআন, সূরা ইউনুস:১৮। 
412 


“এমন মর্যাদার অধিকারী কে আছে যে তাঁর (আল্লাহর) 
পূর্বানুমতি ব্যতীত তাঁর কাছে (কারো জন্যে) শাফা'আত করতে 
পারে?”*২ ইসলামে মৃত মানুষের এ-জাতীয় শাফা'আতের কোনো 
অস্তিত্ব না থাকলেও শয়তান পরবর্তী সময়ে ধীরে ধীরে সাধারণ 
মুসলিম জনমনে তাদের ওলীদের ব্যাপারে অনুরূপ বা এর 
কাছাকাছি ধারণা দিতে সক্ষম হয়েছে। 


অলিগণের শাফা'আত সম্পর্কে সাধারণ মুসলিমদের মাঝে 
শয়তানের দেয়া ধারণা: 


শয়তান সাধারণ মুসলিম জনমনে অলিগণের শাফা'আতের 

ব্যাপারে নিম্নরূপ ধারণা দিয়েছে: 

(ক) ওলিগণ আল্লাহ তা'আলা ও সাধারণ মানুষের মাঝে 
মধ্যস্থতাকারী হওয়ায় মৃত্যুর পরেও তাঁরা নিজ নিজ 
মর্যাদা বলে মানুষের পার্থিব সমস্যাদি সমাধানের ক্ষেত্রে 
আল্লাহর নিকট শাফা'আত করে থাকেন। 

(খ) আখেরাতে তাঁদের কোনো ভয়-ভীতি না থাকায় সে-দিন 
থাকবেন। 


*? আল-কুরআন, সূরা বাক্কারাঃ : ২৫৫। 
413 


(গ) তাঁদের অনুসারী বা ভক্তদের মাঝে যারা জাহান্নামে 
যাওয়ার ফয়সালা প্রাপ্ত হবে, তাদেরকে তাঁরা নিজ নিজ 
থেকে রেহাই দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। 

ওলিদের শাফা'আতের ব্যাপারে এ-জাতীয় ধারণা সাধারণ 
মুসলিম জনমনে অত্যন্ত প্রবলভাবে প্রতিষ্ঠিত রয়েছে বলেই 
প্রতীয়মান হয়। যার কারণে পার্থিব সমস্যাদি সমাধানের জন্য 
যেমন তাদেরকে জীবিত ও মৃত ওলি ও পীরদের দরবার ও 
কবরে যেতে দেখা যায়, তেমনি ওলিদের পরকালীন শাফা'আত 
কবরে গমন করা ছাড়াও দেশের মধ্যকার মৃত ওলিদের কবর 
এবং জীবিত তথাকথিত ওলি সাঈদাবাদী ও দেওয়ানবাগী 
ইত্যাদি পীরের দরবারেও ভীড় জমাতে দেখা যায় এবং সেখানে 
যেয়ে নানাভাবে তাঁদের তা'খীম ও সম্মান করে তাদের ইহ- 
পরকালীন সমস্যাদির ক্ষেত্রে তাঁদের নিকট সুপারিশ কামনা 
করতে দেখা যায়। হাজীগণ যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 
কা'বা শরীফের উদ্দেশ্যে হজ্জের সময় কুরবানীর জন্তু সাথে নিয়ে 


414 


ওলিদের সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন সময়ে বিশেষ করে বার্ষিক 
ওরস উপলক্ষে ওরসের স্থলে বা দরবারে গরু, ছাগল, ভেড়া ও 
টাকা-কড়ি মানত ও হাদিয়া হিসেবে নিয়ে যেয়ে অত্যন্ত 
আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কুরবানী করতে দেখা যায়। এ-ছাড়াও 
দেশের বিভিন্ন এলাকায় আরো কিছু ভণ্ড পীর রয়েছে, যাদেরকে 
শরী'আতের চেয়ে মা'রিফাত নিয়েই অধিক ব্যস্ত থাকতে দেখা 
যায়। আখেরাতে বড়পীর আব্দুল কাদির জীলানী ও খাজা 
মঈনুদ্দিন চিন্তীর শাফা'আতে মুক্তির আশায় তাঁদের মৃত্যু দিবস 
উপলক্ষে তাদেরকে ওরস পালন করতেও দেখা যায়। মাঝে-মধ্যে 
তাঁদের কবর যিয়ারতে যাওয়ার সময় তা পত্রিকান্তরে প্রচার 
করেও যেতে দেখা যায়। 


শয়তানের দেয়া এ তিনটি ধারণার অসারতা: 

শয়তানের দেয়া এ তিনটি ধারণার মধ্যকার প্রথমটির 
অসারতা আমরা এ অধ্যায়েরই দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণনা করেছি। 
বাকী দু’টি ধারণার অসারতা ইন-শাআল্লাহ শাফা'আত সম্পর্কে 
ইসলামের মূলকথা কী, তা বর্ণনার সময় প্রমাণ করবো। 


415 


শরী'আত পালন করেন এমন এক শ্রেণীর পীরগণকেও 
শয়তান তাঁদের নিজেদের এবং তাদের শাফা'আতের ব্যাপারে 
তাদেরকে মারাত্মক বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে। তাদের 
নিজেদের ব্যাপারে তাদেরকে এমন ধারণা দিয়েছে যে, তারা 
আল্লাহর উপাসনা ও তাকওয়ার পথ অবলম্বন করার ফলে 
আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। যার ফলে আখেরাতে তাদের 
নিজেদের মুক্তির বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। সে দিন তারা 
শুধু নিজেদের মুরীদদের মুক্তির ব্যাপার নিয়েই ব্যতিব্যস্ত 
থাকবেন। হাশরের ময়দানে হিসাব-নিকাশ চলাকালে তাদের 
কোনো ভক্তের পা পিছলে গেলে তাঁরা তাকে হাত ধরে টেনে 
জান্নাতে নিয়ে যাবেন। উদাহরণস্বরূপ চরমোনাইর পীর মাওলানা 
মুহাম্মদ এছহাক মরহুমের কথাই বলা যায়, তিনি একাধিক 
পীরের হাতে বায়'আত করা বৈধ হওয়া ও এর উপকারিতা বর্ণনা 
প্রসঙ্গে স্বীয় পীর মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.) 
সাহেবের একটি বক্তব্য উপস্থাপন করেন। মাওলানা কারামত 
আলী বলেন: 


416 


“একদা আমার পীর মাওলানা সৈয়দ আহমদ সাহেব-এর 
কাছে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন যে, হুজুর যেসব লোক 
মুরীদকে আপন আপন দিকে টানাটানি করিয়া ছিড়িয়া ফেলিবে 
নাকি ? তখন উত্তর করিলেন, কেয়ামতের দিন পা পিছলাইয়া 
নহে। যখন কোনো ব্যক্তির পা পিছলাইয়া যায়, তখন একা এক 
আরও বাড়িয়া যায়। মাওলানা কারামত আলী মরহুম সাহেব এই 
কথার উত্তরে বলেন, ছোবহানাল্লাহ ! কি সুন্দর দেল আকর্ষণীয় 
উত্তর দিয়াছেন। সত্যই কেয়ামতের অবস্থা এইরূপ হইবে এবং 
আল্লাহর হুকুমে সেই দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য 
পাওয়ার আশা করা যায় এবং তিনি দো'আ করিয়া বলেন, আল্লাহ 
পাক হক্কানী পীরদের উপর মুরীদদের এ“তেকাদ ঠিক রাখুন” ।২ 


+ মাওলানা মুহাম্মদ এছহাক, ভেদে মা'রেফত; পৃ.২৫-২৬। 
417 


হাশরের ময়দানে পীরদের কর্তৃক মুরীদদের সাহায্য ও 
সহযোগিতা সংক্রান্তকোন কোনো রঃ উক্ত বিশ্বাসের প্রতি 
লক্ষ্য করলে কয়েকটি বিষয় প্রমাণিত হয়। যেমন: 


1. ওলি ও পীরগণ নিজেদেরকে একেকজন কামিল মানুষ বলে 
মনে করেন। অথচ কুরআনের শিক্ষানুযায়ী কারো পক্ষে 
নিজের ব্যাপারে এমন ধারণা করা সঠিক নয়। 
নিজেদের মুক্তির ব্যাপারে কোনো ভয়-ভীতির উদ্রেক হবে 
না। অথচ কুরআন শরীফে হাশরের ময়দানে সকল মানুষের 
যে অবস্থার কথা বর্ণিত হয়েছে, তা সে বর্ণনার পরিপন্থী । 
বিপদগ্রস্ত মুরীদদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবার 
ব্যাপারে নিশ্চিত। অথচ হাদীসের বর্ণনানুযায়ী হাশরের 
ময়দানে কোনো ওলির এ-জাতীয় শাফা'আত স্বীকৃত নয়। 
বরং তাঁদের শাফা'আত স্বীকৃত হয়েছে কেবল জাহান্নামীদের 
জাহান্নাম থেকে বের করে আনার ব্যাপারে। যা আমরা 
পরবর্তী আলোচনার দ্বারা জানতে পারবো । 


418 


কোন মানুষই নিজেকে সৎ মানুষ হওয়ার সনদ দিতে পারে না: 


মানুষ যতই আল্লাহর উপাসনা ও তাকওয়ার পথ অবলম্বন 
করুক না কেন, বেশী হলে সে তার 'আমল আল্লাহর কাছে গৃহীত 
হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারে। কোনো অবস্থাতেই তা 
গৃহীত হয়েছে বলে নিশ্চিত হতে পারেনা । তার ‘আমলের অবস্থা 
যাই হোক না কেন, তিনি এ নিয়ে কোনো প্রকার আত্মতৃপ্তিও 
বোধ করতে পারেন না। নিজেকে আল্লাহর কাছে অতি সম্মানী ও 
মর্যাদাবান বলেও মনে করতে পারেন না। কেননা, কে প্রকৃত 
মুত্তাকী ও পরহেজগার তা কেবল আল্লাহই ভাল করে জানেন। 
কেউই নিজেকে পরিশুদ্ধ মানুষ হওয়ার সনদ দিতে পারে না। এ 
প্রসঙ্গে মহান আল্লাহ বলেন: 


ESD € ও তর্গ ৩2 (9৯24 ২ 


“অতএব তোমরা নিজেকে পরিশুদ্ধ মানুষ হওয়ার সনদ দান করো 
না, তোমাদের মধ্যে কে মুত্তাকী তা তিনিই ভাল করে 
জানেন” ।£ একজন মুমিন যখন এ-কথা বলতে পারে না যে, 


:*. আল-কুরআন, সূরা: নাজম:৩২। 
419 


আমি একজন মুত্তাকী ও পরহেজগার হয়ে গেছি, তখন সে তো 
কখনও নিজেকে আল্লাহর কাছে বড় মর্যাদার অধিকারী বলেও 
ভাবতে পারে না। সে নিজের মর্যাদার ওসীলায় আখেরাতে 
মানুষের মুক্তির জন্য শাফা'আত করা নিয়ে ভাবা তো দুরের কথা, 
এ দুনিয়াতেও সে তার নিজের মর্যাদা ও সম্মানের দোহাই দিয়ে 
আল্লাহর কাছে তার নিজের বা পরের জন্য কিছু চাওয়াকেও বৈধ 
মনে করতে পারে না। বরং এ-জাতীয় চাওয়াকে সে আল্লাহর 
সমীপে বেআদবী ও অনধিকার চর্চা করা বলেই গণ্য করবে। এ- 
সব চিন্তা-ভাবনা করার বদলে একজন মুমিনের অন্তর সর্বদা 
অন্তর সর্বদা আতঙ্কিত থাববে। কখনও নিজেকে আল্লাহর শাস্তি 

থেকে নিরাপদ ভাবতে পারবে না। 


যেমন এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন: 


© ৩৯২৯০ ০/ ৩০১৩ ৩৪ ০৯ 98309 © ৩৪) 02 ৩১১০ 05 ৯ 


[SA 5 Al ঠ SALLE ০8) lic ৩| 


“এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং 


420 


তাদের পালনকর্তার শাস্তি থেকে শঙ্কাহীন থাকা যায় না”। ২৯ এই 
যদি হয় একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য তখন একজন পীর 
আখেরাতে কীভাবে নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে এতো 
নিরাপদ ভাবতে পারেন। সত্যিই তা আশ্চর্যের বিষয় ! 


কুরআন ও হাদীসের আলোকে শাফা'আতের মূলকথা: 


কুরআন ও হাদীস পর্যালোচনা করলে দেখা যায় যে, ইসলাম 
শাফা'আত বা সুপারিশকে দু'ভাগে বিভক্ত করেছে: 
এক দুনিয়াবী বিষয়ে শাফা'আত। 
দুই. পরকালীন বিষয়ে শাফা'আত। 
শর্তসমূহ: 
শাফা'আত যদি পার্থিব কোনো বিষয়ে কোনো জীবিত 


মানুষের কাছে চাওয়া হয়, তবে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে তা 
চাওয়া ও করার বৈধতা রয়েছে: 


£১. আলকুরআন, সূরা: মা'আরিজ:২৭-২৯। 
421 


প্রথম শর্ত: এ শাফা'আতটি কোনো উপকারী বিষয়ে এবং কারো 
এমন কোনো অধিকারের ক্ষেত্রে হতে হবে যা নষ্ট হয়ে গেছে 
অথবা নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। 

দ্বিতীয় শর্ত: তা যেন কোনো অপরাধমূলক কাজে বা শরী'আতের 
কোনো হদ (শাস্তি) রহিতকরণের ক্ষেত্রে না হয়। 

তৃতীয় শর্তযার নিকট শাফা'আত চাওয়া হবে তিনি স্বাভাবিক 
কার্যক্রমের মাধ্যমে শাফা'আত করবেন এমন ধারণার ভিত্তিতে 
তার নিকট শাফা'আত কামনা করতে হবে। কোনো প্রকার 
কারামত বা অলৌকিক পন্থা অবলম্বনের ধারণায় নয়। 

কারো শাফা'আত যদি উক্ত শর্তসমূহ পূর্ণ করে তা হলে তা যেমন 
একটি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য কাজ হবে, তেমনি এর দ্বারা 
আল্লাহ তা'আলার নিকট থেকে পুণ্য পাওয়ারও আশা করা যাবে। 
অন্যথায় তা পাপের কাজ হিসেবে গণ্য হবে। এ-জাতীয় 


[Ao LNG Fi A 
“যে লোক সৎ কাজের জন্য কোনো শাফা“আত করবে, তা 
থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক কোনো মন্দ 


422 


কাজের জন্য শাফা'আত করবে, সে তার বোঝারও একটি অংশ 
পাবে” । ৯৬ 

উল্লেখ্য যে, এ-জাতীয় শাফা'আত কোনো জীবিত অনুপস্থিত 
অথবা মৃত মানুষের নিকট চাওয়া যায় না। কেননা, তা তাদের 
নামান্তর । আর কারো ব্যাপারে এমন ধারণা করা জ্ঞানগত শির্কের 
অন্তর্গত। 
দুনিয়াবী বিষয়ে আল্লাহর কাছে শাফা*আত: 
আল্লাহর কাছে সুপারিশ বা শাফা'আত করার জন্য তাকে বলা 
যেতে পারে। তিনিও দু'টি কথা বলে আল্লাহর কাছে সে ব্যক্তির 
জন্য শাফা'আত করতে পারেন। এ ক্ষেত্রে শাফা'আতকারীর 
সবচেয়ে পরহেজগার হওয়া কোনো জরুরী ব্যাপার নয়। বরং 
অপেক্ষাকৃত কম পরহেজগার লোকের কাছেও এ-জাতীয় 
শাফা'আত চাওয়া যেতে পারে। কেননা, আল্লাহর কাছে 
শাফা'আতের ক্ষেত্রে মূল ওসীলা হচ্ছে ব্যক্তির মুখের দুটি কথা, 
ব্যক্তির ব্যক্তিত্ব, তার মর্যাদা ও সম্মান নয়। কোনো দুনিয়াবী 
বিষয়ে শাফা'আত করার জন্য কোনো অনুপস্থিত বা মৃত মানুষের 


*% আল-কুরআন, সূরা নিসা :৮৫। 
423 


কাছে কোনো আবদার করা যায়না। কেননা, জীবিতরা কোনো 
গায়েবের আওয়াজ শুনতে পারেন না। আর মৃতদের কবরের 
পার্শ্বে যেয়ে তাদের কাছে সুপারিশের জন্য কোনো আবেদন 
করলে কুরআনের কথানুযায়ী তারা কারো কোনো আবেদন শুনতে 
পান না, পেলেও তারা কারো আবেদনে সাড়া দিতে পারেন 
না।২ সকল মানুষই মরে যাওয়ার পর বরযখী জীবনে তারা 
নিজের বা পরের উপকারে আসতে পারে এমন কোনো কর্ম 
করতে পারেন না। তাদের রূহ স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমাদের 
জন্যে কোনো কল্যাণ কামনা করে দো'আ করলেও আল্লাহর নিকট 
এর কোনো কার্যকারিতা নেই। কেননা, কবরের জীবন সে রকম 


2% এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে: 
০১৫৩ সা (52 সিজন ০১০০] LESTE ALS Y এ) 
[1০০] (Ss 
মৃত মানুষেরা উপকার করতে পারে এ ধারণার ভিত্তিতে তাদের নামে নির্মিত 
তা হলে তারা তোমাদের আহবান শ্রবণ করবে না, শুনলেও তারা তোমাদের 
আহবানে সাড়া দেবে না। (তাদেরকে আহবানজনিত কারণে তোমরা যে 
শির্ক করেছ) কেয়ামতের দিন তারা তোমাদের সে শির্ককে অস্বীকার 
করবে”। অর্থাৎ বলবে: আমরা তোমাদেরকে আমাদেরকে আহবানের কথা 
শিক্ষা দেই নি। এটি তোমাদের মনগড়া কাজ বৈ আর কিছুই নয়। আল- 


কুরআন, সূরা ফাত্বির :১৪। 
424 


কোনো ‘আমলের জীবন নয়। এ-জন্যই রাসূল-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-বা কোনো ওলির কবরে গিয়ে বা দূর থেকে তাঁদের 
কাছে নিজের জন্য কোনো দো'আ করার আবেদন করা যায় না। 
সাহাবা ও তাবেঈগণের যুগে মুসলিমরা বহুবিধ সমস্যায় পতিত 
হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা কখনও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর কবর মুবারকে যেয়ে তাঁর নিকট সমস্যা 
সমাধানের জন্য আল্লাহর নিকট দো'আ করার ব্যাপারে কোনো 
আবেদন করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। 
আখেরাতে আল্লাহর কাছে শাফা"আত: 
ক্ষেত্রে বিষয়টি যদি উপরে বর্ণিত শর্ত পূর্ণ করে, তা হলে এমন 
বিষয়ে আল্লাহর কাছে শাফা'আত করার ব্যাপারে তাঁর আগাম 
অনুমতি রয়েছে । আমরা ইচ্ছা করলেই পরস্পরের জন্য এমন 
কোনো বিষয়ে আল্লাহর কাছে শাফা'আত করতে পারি। কিন্তু 
শাফা'আত থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। কেননা, এ দিনে শাফা'আতের 
সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আল্লাহ তা'আলার হাতে। এ দিকে ইঙ্গিত 
করেই তিনি বলেছেন: 

[44 0G Gof HLH 1) 


425 


আল্লাহর নিয়ন্ত্রণাধীন” ।২৯এ দিনে কেউ তার নিজের মর্যাদা ও 
তার নিজের বা পরের জন্য কোনো সুপারিশ করাতো দুরের কথা, 
এ দিনে কেউ তাঁর অনুমতি ব্যতীত কোনো কথাই বলতে পারবে 
না। এ দিবসের অবস্থা বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন: 


[1০:১৯] €-9 চি 29 055 2 সু ৬? rd ) 


“যখন সেই দিন আসবে, তখন আল্লাহর অনুমতি ব্যতীত 
কেউ কোনো কথা বলতে পারবে না।”২৯৯ আল্লাহর ভাষায় : 
০০০৫৪ 554 85245 GHP) 
“সে দিন সকল মানুষেরই নিজের এক চিন্তা থাকবে, যা 
তাকে ব্যতিব্যস্ত করে রাখবে” ।** সে দিন কাফির ও মুণমিন 
নির্বিশেষে কারো জন্যে কারো শাফা'আত থাকবে না। সে-জন্য সে 
দিনে কারো শাফা'আতের আশায় না থেকে প্রয়োজনীয় প্রস্তুতি 
গ্রহণ করার জন্য আল্লাহ তা'আলা যু'মিনদেরক নির্দেশ করে 
বলেছেন: 


*? আল-কুরআন, সূরা দুখান:৩৯। 
£”. আল-কুরআন, সূরা হুদ:১০৫। 


+. আল-কুরআন, সুরা আবাসা:৩৭। 
426 


JS ৩৪০ এ bisa ওলা ভি) 
[৫5854] € 8255 J; HEY; 
“হে মুমিনগণ! তোমাদেরকে আমি যে জীবিকা দান করেছি 
তাথেকে তোমরা ব্যয় কর সে-দিন আগমনের পূর্বে যেদিন থাকবে 
না কোনো (পুণ্যেরীব্রয়-বিক্রয়, কোনো বন্ধুত্ব ও শাফা'আত” ৩০১ 
সে-দিনটি এমন যে, সে-দিনে একমাত্র আল্লাহ ব্যতীত মানুষের 
জন্য কোনো বন্ধু ও শাফা'আতকারী থাকবে না। যেমন আল্লাহ 
বলেন: 
35 945১১ 5৮৫ AE LES DEL এ ৩5৬ ols 555 ৯ 


রে 


[০৭৬০3] EO ৩১০ 5465 


“এ কুরআনের দ্বারা আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন 
যারা তাদের প্রতিপালকের কাছে এমন অবস্থায় একত্রিত হওয়াকে 
ভয় করে যখন তাদের কোনো বন্ধু ও শাফা*আতকারী থাকবে না, 
হতে পারে এতে তারা ভীত হবে” ।২০২ 


+, আল-কুরআন, সূরা বাকারাঃ: ২৫৪। 
*% আল-কুরআন, সূরা আন“আম:৫১। 
427 


সে দিন এমন যে, জান্নাতীদের জান্নাতে চলে যাওয়ার পর 
যখন তারা তাদের জাহান্নামবাসী আত্মীয়স্বজন ও পরিচিতজনদের 
জন্য শাফা'আত করার অনুমতি পাবেন, তখন তারা তাদের 
স্বজনদের অপরাধের খবর না জেনে কোনো দেবতা, প্রতিমা, 
করলে তাদের সে শাফা'আত আল্লাহ তা'আলার নিকট গৃহীত হবে 
না। যেমন আল্লাহ বলেন: 


[5:১১] © 9535] ELE ALS US Ys 


“অতএব (মুশরিকদের জন্য) কোনো সুপারিশকারীদের 
সুপারিশ কাজে আসবে না”।৩* মুশরিকরা আজ যাদেরকে 
আল্লাহর শরীক করে নিয়েছে এবং যাদেরকে আজ তাদের 
মর্যাদার ওসীলায় তাদের দুনিয়াবী উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর 
দিনে তারা তাদের কথা স্মরণ করলেও তারা তাদেরকে 
শাফা'আতকারী হিসেবে পাবে না। বরং সে দিন সবকিছু তাদের 
ধারণার বাইরে দেখে মুশরিকরা তাদের শরীকদের অস্বীকার 


+১ আল-কুরআন, সুরা মুদ্দাস্সির:৪৮। 
428 


করবে । আত্মরক্ষার জন্য তারা বলবে:আমরা তাদেরকে আল্লাহর 
সাথে কখনও শরীক করিনি । যেমন আল্লাহ বলেন: 
FS ও ০65 তে চি ও 456 ৬ গড 


শু 


© HLL 51049 196 of ০5 ১ © ৫১2 
১০০১] 9588616৫৫56 (৮ BIS HF গা 
[6৮4 
“আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, 
অতঃপর যারা শির্ক করেছিল, তাদেরকে বলব: যাদেরকে তোমরা 
অংশীদার বলে ধারণা করতে, তারা (এখন) কোথায়? অতঃপর 
তাদের শির্কের পরিণাম এ-কথা ব্যতীত আর কিছুই হবে না যে, 
তারা বলবে: হে আমাদের প্রতিপালক ! আল্লাহর শপথ, আমরা 
মুশরিক ছিলাম না। লক্ষ্য করে দেখ, কিভাবে তারা নিজেদের 
বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। আর তারা তাদের দেবতাদের 
শাফা'আতের ব্যাপারে যে মিথ্যা কথা রচনা করেছিল, তা (এখন) 
তাদের থেকে নিরুদ্দেশ হয়ে যাবে”।২ অর্থাৎ তা মিথ্যায় 
প্রতিফলিত হলো। 
অপর আয়াতে আল্লাহ বলেন: 


৬ 


রি 


+, আল-কুরআন, সুরা আন'আম:২২-২৫। 
429 


৬ ০5৮8 ০৫ 29 © SAA 53৩ 8 ৮৪ সি) 
[) ৭৫ ALO ie ti 99 ডি [522 
“যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ 
মধ্যকার কেউ তাদের সুপারিশকারী হবে না, (অবস্থা বেগতিক 
দেখে) তারা তাদের শরীকদের অস্বীকার করবে” ।.** অর্থাৎ তখন 
তারা মিছেমিছি বলবে: আমরা তাদেরকে আল্লাহর সাথে কখনও 
শরীক করিনি। 
যারা ওলিদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে ক'রে 
তাঁদেরকে সাহায্যের জন্য আহ্বান করে, আখেরাতে ওলিগণ সে- 
সব লোকদের শক্রতে পরিণত হবেন। 
এ সম্পর্কে আল্লাহ বলেন: 
রা DA ০৫৩ Nox এ 9১১ ৬৫2০ ০৫ 8৬9০) 
[০ ৩০] 9 6৯36 (৮৬১ ০০৪ 
“সে ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে 
আল্লাহকে ব্যতীত এমন কাউকে আহ্বান করে যে কেয়ামত পর্যন্ত 
তার আহবানে সাড়া দেবে না? তাঁরা তো তাদের আহ্বান সম্পর্কে 
সম্পূর্ণ বে-খবর। যখন মানুষদেরকে হাশরের দিন একত্রিত করা 


** আল-কুরআন, সূরা রুম :১২। 
430 


হবে, তখন তাঁরা তাদের শত্রু হবে এবং তাঁরা তাদের উপাসনাকে 
অস্বীকার করবে” । ৩০৬ 


সাধারণ মুশরিক ও মুসলিম মুশরিকরা আখেরাতে যে অবস্থায় 
হাজির হবে 
সেদিন ইসলাম পূর্ব যুগের মুশরিক এবং ইসলাম পরবর্তী যুগের 
মুসলিম মুশরিক সকলেই আল্লাহর সমীপে তাদের 
সুপারিশকারীগণ ছাড়াই একাকী হাজির হবে, তাদের সাথে তাদের 
সম্পর্ক পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের এ অবস্থা দৃশ্যে 
এপার 
পা এ 4995৫ এ 25 ৩৫ ৬5 3১৪ 55 9 
jer ios ft 
[৭:০০১।]€ $ SALE LES ৩৪০ 155 ৬০ 658 
“তোমরা আমার কাছে এমনভাবে নিঃসঙ্গ হয়ে এসেছ 
যেমনভাবে আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি 
তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা পশ্চাতেই রেখে এসেছ। 
আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি 
না, যাদের সম্পর্কে তোমাদের দাবী ছিল যে, তারা তোমাদের 
ব্যাপারে (আমার) অংশীদার । বাস্তবিকই তোমাদের পরস্পরের 


: আল-কুরআন, সুরা আহক্কাফ: ৫-৬। 
431 


সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবী উধাও হয়ে 
গেছে” । ২০২ 


সে দিন এমন যে, তাতে একমাত্র আল্লাহ ব্যতীত কারো 
জন্যে অন্য কোনো সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। 


যেমন আল্লাহ বলেন: 
[ML 825 339 09 ৩৪4895৩৪৫৩৯ 


“তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো সাহায্যকারী ও 
সুপারিশকারী নেই” । ৩৮ 


এ-সব আয়াতসমূহ দ্বারা যে-সব বিষয়াদি প্রমাণিত হয় তা হলো 
নিম্নরূপ: 


1. আখেরাতে শাফা'আতের বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর 
নিয়ন্ত্রণাধীন ব্যাপার। সে দিন কেবল তিনি ব্যতীত মানুষের 


*/ আল-কুরআন, সূরা আনআম:৯৪। 


++ . আল-কুরআন, সূরা সেজদা: ৪। 
432 


জন্য স্বেচ্ছা প্রনোদিত অপর কোনো বন্ধু বা সুপারিশকারী 
থাকবে না। 

. সে দিন একমাত্র রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
ব্যতীত অন্যান্য সকল নবী ও ওলিগণ সাধারণ মানুষের ন্যায় 
নিজের পরিণতি নিয়েই উদ্বেগ ও উৎকষ্ঠার মধ্যে সময় 
অতিবাহিত করবেন। তাঁরা আল্লাহর শাস্তির ভয়ে আতঙ্কিত 
থাকবেন। আখেরাতে সতমানুষ বা অলিগণের জন্য আল্লাহর 
অভয়বাণী থাকলেও তাদের জন্য জান্নাতের ফয়সালা না 
হওয়া পর্যন্ত তারা এ উৎকষ্ঠার মধ্যেই সময় অতিবাহিত 
করবেন। সে-জন্য এ সময়ে তাঁদের পক্ষে অন্যের মুক্তির 
ব্যাপারে চিন্তা করারও কোনো অবকাশ থাকবে না। 

. সেদিন মুশরিক ও মুমিন নির্বিশেষে সকল মানুষের জন্য 
তাদের ঈমান ও ‘আমল ব্যতীত অপর কোনো সাহায্যকারী, 
শাফা*আতকারী ও বন্ধু থাকবে না। 

. সে দিন কেউই আল্লাহর কাছে তার নিজের মর্যাদা ও 
নিজের বা অপর কারো কোনো বিষয়ে কোনো কথা বলতে 
পারবে না। 


433 


5. সেদিন প্রত্যেক মানুষ নিজের কর্মের হিসেব প্রদানের জন্য 
আল্লাহর সম্মুখে একাকী হাজির হবে। কারো সাথে কোনো 
সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। 

6. মুশরিকরা যে-সব মৃত সৎ মানুষ ও ফেরেণ্ডাদের দেব-দেবী 
এবং জিনদেরকে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী 
ব'লে মনে করে তাদেরকে সাহায্যের জন্য আহ্বান করতো, 
আখেরাতে তারা তাঁদেরকে সুপারিশকারী হিসেবে পাবে না। 
এমনকি সে দিন তাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্কও 
থাকবে না। অনুরূপভাবে ইসলাম পরবর্তী যুগে তথাকথিত 
অলি, গউছ ও কুতুব নামের যাদেরকে ইহকাল ও আখেরাতে 
সাধারণ মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশাকরী বলে মনে 
করে তাঁদেরকে সুপারিশের জন্য আহ্বান করা হচ্ছে, 
আখেরাতে তাঁদেরকেও সুপারিশকারী হিসেবে পাওয়া যাবে 
না। বরং যারা তাঁদেরকে উক্ত ধারণার ভিত্তিতে সাহায্য ও 
সুপারিশের জন্য আহ্বান করছে, আখেরাতে তারা তাঁদের 
সুপারিশ পাওয়া তো দুরের কথা, তখন তাঁরা তাদের বিরুদ্ধে 
অবস্থান গ্রহণ করবেন। 

7. যারা জান্নাতে যাওয়ার পর অন্যের জন্য সুপারিশের অনুমতি 
পাবেন, তাঁরা না জেনে কোনো মুশরিকদের জন্য সুপারিশ 


434 


করলে তাদের সে সুপারিশ কারো কোনো উপকারে আসবে 
না। 


কারা আখেরাতে শাফা'আতের অনুমতি পাবেন: 


যাদেরকে আল্লাহ তা'আলা শাফা'আতের অনুমতি প্রদান করবেন। 
এ প্রসঙ্গে আল্লাহ বলেন: 


[ov Ll CH 33 92 3152 2৫065 35) 


যাদেরকে তিনি সুপারিশ করার জন্য অনুমতি দেবেন” ।*৯ অপর 
আয়াতে আল্লাহ বলেন: 


এ উ খু এ ৩৮3 SIME S31 ৩5 ৯186165539৮) 


[)+5 


*% আল-কুরআন, সূরা সাবা :২৩। 
435 


“দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় 
তিনি সন্তুষ্ট হবেন, কেবল সে ব্যতীত সে দিন কারো সুপারিশ 
সেদিন কারো উপকারে আসবে না” । ৯১ 


আখেরাতে যারা শাফা'আতের অনুমতি পাবেন কুরআন ও 
হাদীসের বর্ণনানুযায়ী তাঁরা হলেন: রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-, মুমিন, মুমিনদের মৃত নাবালক শিশু, কুরআন, 
রোযা, জান্নাত, জাহান্নাম ও শহীদগণ। তবে সকলের শাফা'আতের 
সময় এক নয়। বরং তাদের শাফা'আত দু’টি পর্যায়ে বিভক্ত 


শাফা'আতের প্রথম পর্যায়: হাশরের ময়দানে যারা শাফা'আতের 
অনুমতি পাবেন: 


শাফা'আত করবেন, বিভিন্ন হাদীসের বর্ণানানুযায়ী তারা হলেন 
নিম্নরূপ: 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফা'আত: 


*9 আল-কুরআন, সূরা ত্বা-হা :১০৯। 
436 


বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হাশরের ময়দানে 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একাধিক শাফা'আত 
রয়েছে। সে-গুলো হলো: 


1. শীফা'আতে কুবরা বা বড় শাফা'আত: তাঁর প্রথম এ 
শাফা'আতটি হবে হাশরের মাঠের ভয়াবহ অবস্থা থেকে সমগ্র 
হাশরবাসীদের মুক্তির জন্যে। হাশরবাসীরা যখন আদম 
আলাইহিসি সালাম থেকে আরম্ভ করে একে একে নূহ, 
ইব্রাহীম, মুসা ও ঈসা আলাইহিমুস সালাম-এর কাছে গিয়ে 
তাদের এ অবস্থা থেকে উত্তরণ করার উদ্দেশ্যে আল্লাহর কাছে 
নিজেদের ত্রুটি বিচ্যুতির কথা স্মরণ করে সুপারিশ করতে 
অপারগতা প্রকাশ করবেন। অবশেষে যখন হাশরবাসীরা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যেয়ে 
সুপারিশ করার জন্য আবেদন করবে, তখন তিনি বলবেন: 
আমি এ-কাজের উপযুক্ত ।২ তবে যেহেতু আল্লাহর অনুমতি 


»1. হাশরের মাঠে রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর এ 
শাফা'আত সংক্রান্ত হাদীসটি হাদীস গ্রন্থসমূহে বিস্তারিতভাবে বর্ণিত 
হয়েছে। দেখুন: মুসলিম, প্রাগুক্ত; (ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: সর্বনিম্ন 


জান্নাতবাসীর স্থান), ১/১৮৩। 
437 


ব্যতীত সেখানে কোনো কথা বলা যাবে না, সে-জন্য তিনি 
মাকামে মাহমুদে আরোহণ করে সেজদা রত হয়ে এমন 
মনোরম ও মনোমুগ্ধকর ভাষায় আল্লাহ তা'আলার প্রশংসা 
করবেন যেমনটি তিনি অতীতে কখনও করেন নি। 
এমতাবস্থায় আল্লাহ তাঁকে সুপারিশ করার অনুমতি দেবেন। 
করলে আল্লাহ তা মঞ্জুর করবেন এবং বিচার কার্য শুরু 
করবেন। 

2. দ্বিতীয় শাফা'আত হবে তাঁর উম্মতের মধ্যকার কিছু 
লোকদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবার জন্যে 
শাফা'আতের ব্যাপারে যে দীর্ঘ হাদীস বর্ণিত হয়েছে তাতে এ- 
জাতীয় শাফা'আতের কথা এ মর্মে রয়েছে যে, আল্লাহ 
বলবেন: 


৩ কা! 02 ১৪০ ৩৬৯ খ 92 এ ০ El. 


“তোমার উম্মতের মধ্যকার যাদের কোনো হিসাব নেই 
তাদেরকে জান্নাতের ডানের দরজা দিয়ে প্রবেশ করাও” ।.*১২ 


32 আহমদ, প্রাগুক্ত; ২/৪৩৫ ৷ 
438 


৩. তৃতীয় শাফা'আত হবে তাঁর উম্মতের মধ্যকার এমন সব 
লোকদের জন্যে যাদের পাপ ও পৃণ্য সমান হয়ে যাবে। এরাও 
ইন-শাআল্লাহ তাঁর শাফা'আতে জান্নাতে প্রবেশ করবে। এ 
বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে 


যে, 


4559 205 Al IRD Ll ১ ৬০৩ এ EES Bh 


প পু কু 


“অগ্রগামীরা বিনা হিসেবে আর মধ্যম পন্থা অবলম্বনকারীরা 
নফসের উপর জুলুম করেছে এবং যাদের পাপ ও পূণ্য সমান 
হয়ে গেছে তারাও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর শাফা'আতে জান্নাতে প্রবেশ করবে”। ৯5 

4. চতুর্থ শাফা'আত হবে তাঁর উম্মতের মধ্যকার এমন সব 
লোকদের জন্য যাদের পুণ্যের চেয়ে পাপের সংখ্যা অল্প 
পরিমাণে বেশী হবে। আক্বীদা বিষয়ক কিতাবাদিতে রাসূলুল্লাহ 


১. শিববীর আহমদ উছমানী, ফতহুল মুলহিম বি শরহে সহীহ মুসলিম; 
(করাচী: মাকতাবাতুল হেজায, সংস্করণ বিহীন, সন বিহীন), ১/৩৬১; 


ফতহুল বারী বি শরহিল বুখারী;১১/৪২৮। 
439 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ-জাতীয় শাফা'আতের 
কথা পাওয়া গেলেও কোনো কিতাবে এর সুনির্দিষ্ট কোনো 
প্রমাণের বর্ণনা পাওয়া যায় না। সম্ভবত শাফা'আত সংক্রান্ত 
সাধারণ হাদীসসমূহ বিবেচনা করেই এ শাফা'আতের কথা 
বলা হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-বলেছেন: 

“আমার উম্মতের মধ্যকার কবীরা গুনাহকারীদের জন্য আমার 
শাফা'আত হবে” ।৩৯ অপর হাদীসে বলেন: 

৩ 0323 8545 GES ডি 306 G LES BES 5 fn 
“প্রত্যেক নবীর জন্য আল্লাহর নিকট একটি আহ্বান রয়েছে 
যা তাঁরা করবেন। আর আমি আমার সে শাফা'আত 
রাখতে চাই” । ৩১৫ 


34, তিরমিযী, প্রাগুক্ত; (অধ্যায়; সিফতিল কিয়ামাঃ, পরিচ্ছেদ নং: ১১), 
৪/৬২৫। 
» মুসলিম, প্রাপ্তক্ত; (কিতাবুল ঈমান, বাব: ইখতেবাউন নাবীয়্যি দাওয়াতাশ 


শাফা'আতি লি উম্মাতিহি), ১/১৮৮। 
440 


উক্ত ধরনের হাদীসসমূহ দ্বারা এ শাফা'আতের কথা প্রমাণিত 
হলেও তা সকল অপরাধীদের জন্য সমানে পাইকারীভাবে 
হবে না। বরং তা হবে এমন সব অপরাধীদের জন্যে যাদের 
পাপের সংখ্যা পুণ্যের চেয়ে অল্প পরিমাণে বেশী হয়েছে। 
তাদের অবস্থা এমন যে, একজন পরীক্ষার্থীকে যেমন অল্প 
নম্বর যোগ দিলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারে, তেমনি 
তাদেরকেও অল্প পুণ্য যোগ দিলে তারাও জান্নাতে চলে যেতে 
পারে। এমনি ধরনের পাপীদেরকে পূণ্য গ্রেস দেয়া স্বরূপ 
ওয়াসাল্লাম-তাদের জন্য শাফা'আত করবেন। পরীক্ষায় যারা 
আদৌ প্রেস পাবার যোগ্য নয়, তাদের যেমন কোনো গ্রেস 
দেয়া হয় না, তেমনি যারা পুণ্য গ্রেস পাওয়ার যোগ্য নয়, 
তাদের জন্যেও হাশরের মাঠে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর কোনো শাফা'আত হবে না। বরং এ ধরনের 
লোকেরা তাদের অপরাধের মাত্রানুযায়ী অল্প-বেশী সময়ের 
জন্য জাহান্নামে প্রবেশ করবে। অল্প ও বেশী অপরাধী 
সকলেই যদি তাঁর শাফা'আত পেয়ে হাশরের মাঠেই 
জাহান্নামে যাওয়া থেকে মুক্তি পেয়ে যায়, তা হলে 
অপরাধীদের ব্যাপারে শাস্তির ভয় প্রদর্শন করে যে-সব আয়াত 
ও হাদীস বর্ণিত হয়েছে, সে-সবের কী অর্থ দাঁড়াবে? সকল 


441 


অপরাধীরা যদি সেদিন তাঁর শাফা'আত পেয়ে মুমিন ও 
সৎকর্মশীলদের সাথেই জান্নাতে চলে যায়, তা হলে দুনিয়ায় 
মুমিনদের এত কষ্ট করারই-বা কী হেতু থাকতে পারে? তা 
ছাড়া ফাছিক ও নাফরমান মুমিনদের জাহান্নামে যাওয়া 
সংক্রান্ত বর্ণনাসমূহেরই-বা কী অর্থ থাকতে পারে ? 

5. পঞ্চম শাফা'আত হবে সকল জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ 
করাবার জন্যে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

4 Se ঠা ঘা 
“জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমি হবো প্রথম 
শাফা'আতকারী...” | ৯ 
হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর এ-কয়টি শাফা'আতের কথাই কিতাবাদিতে পাওয়া যায়। তবে 
এ-ছাড়াও অপরাধী মুর্মিনদের জাহান্নামে প্রবেশের পর সেখান 
থেকে তাদেরকে পুনরায় বের করে নিয়ে আসার জন্যেও 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আরো কিছু 
শাফা'আত রয়েছে, যা আমরা পরে বর্ণনা করবো। 


১মুসলিম, প্রাগুক্ত;১/১৮৮; আহমদ, প্রাগুক্ত; ৩/১৪০; ইবনে কাছীর, 
তাফসীরুল কুরআনিল আজীম;৪/৬৬। 
442 


কুরআন ও রোযার শাফা'আত: 
যারা বেশী বেশী কুরআন তেলাওয়াত করেন এবং ফরয রোযা 
পালন ছাড়াও প্রতি মাসে নফল রোযা পালন করেন, হাশরের 
ময়দানে কুরআন ও রোযা তাদের জন্য শাফা'আত করবে । আবু 
উমামাঃ আলবাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: 
(৪০৩৭ 035 CGE GB এ 92) 
তোমরা কুরআন পাঠ কর। কেননা, তা কেয়ামতের দিন এর 
পাঠকারীদের জন্য শাফা'আতকারী হিসেবে আগমন করবে” ।৩১* 
অপর হাদীসে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
বলেন: 
(3552) 06 এ 355৪ STE FLD ৫ 
শাফা'আত করবে” । ২৮ 
জান্নাত ও জাহান্নামের শাফা'আত: 


317 মুসলিম, প্রাগুক্ত; (কিতাবু সালাতিল মুসাফিরীন.., বাব:ফাজাইলু 
তিলাওয়াতিল কুরআন...), ১/৫৫৩। 


১৪, আহমদ, প্রাগুক্ত; ২/১৭৪। 
443 


কামনা করবে এবং জাহান্নাম থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, 
কেয়ামতের দিন জান্নাত ও জাহান্নাম তাদের জন্য শাফা'আত 
করবে । জান্নাত বলবে: হে আল্লাহ! এ লোকটি দুনিয়ায় থাকাকালে 
আমার কাছে পাঠিয়ে দিন। আর জাহান্নাম বলবে: হে আল্লাহ! এ 
লোকটি আমার শাস্তি থেকে বাঁচার জন্য তোমার কাছে অধিক 
হারে আশ্রয় চেয়েছে, সুতরাং তাকে আমার কাছে দেবেন না। 
আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
3৪৪৬ CEG 2৩ ৩৪ এ 29585 Bi এ পতি 9৫1 
(১5555) 
“আল্লাহর কাছে অধিকহারে জান্নাত কামনা কর এবং 
জাহান্নাম থেকে আশ্রয় চাও। কেননা, জান্নাত ও জাহান্নাম 
শাফা'আতকারী হবে এবং তাদের শাফা'আত গৃহীত হবে” । ২৯ 


১5. এ হাদীসটি আল্লামা ইবনুল কাইয়্যিম তাঁর “হাদিউল আরওয়াহ' গ্রন্থে এ 
সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বর্ণনা করেছেন। দেখুন:পৃ. ১৪৮। আবু শুজা’ 


শেরওয়াই ইবন শহরদার ইবন শেরওয়াই আদ-দাইলমী, মুনাদুল 
444 


মৃত সন্তানাদির শাফা'আত: 
রয়েছে মুমিনদের সেই সব সন্তানাদি যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার 
পূর্বেই মৃত্যুবরণ করেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
EG ১৩ 55 ৬ SE খু! BG ৩৪ 893 GH Hon ৫৩০৩ ৪ 
(১31 ভা] 
“তোমাদের মধ্যকার যে মহিলার তিনটি সন্তান মারা যাবে, 
তার সে সন্তানরা তার জন্য জাহান্নামের আগুনের সামনে পর্দা 
স্বরূপ হয়ে দাঁড়াবে। উপস্থিত এক মহিলা বললো: দু'টি সন্তান 
মারা গেলে কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন:দু’টি সন্তান মারা গেলেও একই অবস্থা হবে” ।৩২ ইবনে 
মাস'উদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর হাদীসে রয়েছে, 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বলেন: 


ফেরদাউস;সম্পাদনা: সাঈদ ইবন বাসইয়ুনী যাগলুল, (বৈরুত: দারুল 
কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৯৮৬ খ্রি), ১/৭২। 
% বুখারী, প্রাগুক্ত; (কিতাবুল ইলম, পরিচ্ছেদ: জ্ঞান চর্চার উদ্দেশ্যে মহিলাদের 
জন্য কি পৃথিক কোন দিন নিদ্দিষ্ট করা হবে?), ১/১/ ৬০-৬১। 
445 


:55 HG. JE 35 ৫৮ (৩৪ DUNE CSN VALS ৪5 ৩০ 
45199748159 এপ শত BS (048 ASG dE AS LASS 
11755517857 সি 
“যে ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা যাবে, তারা সে 
ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্যে নিরাপদ দুর্গে পরিণত 
হবে। (একথা শুনে) আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন: আমার 
দু'টি সন্তান মারা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন: দু'টি সন্তান মারা গেলেও তাই হবে । (উপস্থিত জনগণের 
মধ্য থেকে) উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু বললেন:আমার 
একটি সন্তান মারা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন: একটি সন্তান মারা গেলেও তাই হবে, তবে 
এ সুযোগ কেবল তারাই পাবে যারা সন্তান মারা যাওয়ার প্রাক্কালে 
ধৈর্য ধারণ করেছে” । ৩৯ 
শহীদদের শাফা'আত: 
বিশুদ্ধ হাদীসে হাশরের ময়দানে শহীদদের পক্ষ থেকে 
তাঁদের নিকটাত্্ীয়দের মধ্যকার সত্তর জনের ব্যাপারে শাফা'আত 
করার কথা বর্ণিত হয়েছে। যেমন বিশিষ্ট সাহাবী মিকদাম ইবন 


34 তিরমিযী, প্রাগুক্ত; (জানাইয অধ্যায়, পরিচ্ছেদ: যার এক সন্তান মারা গেছে 


তার কী ছাওয়াব রয়েছে?), ৩/৩৬৬। 
446 


মা'দিই কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে শহীদের ফযীলত সম্পর্কে 
একটি হাদীস বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ বলেন: “আল্লাহর নিকট 
শহীদের জন্য মোট ছয়টি বৈশিষ্ট্য রয়েছে”। এ বৈশিষ্ট্যগুলোর 
মধ্যে একটি হচ্ছে- “শহীদ তাঁর পরিবারের মধ্য থেকে সত্তর 
ব্যক্তির ব্যাপারে শাফা'আত করবে” । ৩২ 


উল্লেখ্য যে, হাশরের ময়দানে উক্ত এ-সব শাফা'আত ব্যতীত 
সাধারণভাবে অন্যান্য নবী, ওলি ও মুমিনদের শাফা'আতের 
কোনো সুনির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না। বরং তাঁদের শাফা'আত 
পরবর্তী পর্যায়ে হবে বলে হাদীস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। 


১22. হাদীসের শব্দ হচ্ছে, 

ale dhl ০ 401 ০১৮১ JE JG aie dhl ৬৪১ ৩৬০ ৮০৪ ৬ ৩ PA ০০ 

০০১] ৩১০০ ও ০৪১ 1:৬০ 59 ১0০০৯ cm এ শি অসি) ৩9৪ 

১৬ ৩৮ 

বুখারী, প্রাগুক্ত; (কিতাবুল ইলম, পরিচ্ছেদ: জ্ঞান চর্চার উদ্দেশ্যে মহিলাদের 
জন্য কি পৃথক কোন দিন নির্দিষ্ট করা হবে?), ১/১/ ৬০-৬১। 

১.তিরমিযী, প্রাগুক্ত; (জানাইয অধ্যায়, পরিচ্ছেদ: যার এক সন্তান মারা গেছে 
তার কি ছাওয়াব রয়েছে?), ৩/৩৬৬। দেখুন:মুসলিম, প্রাগুক্ত; হাদীস নং- 
১৮৮৫ আব্দুল্লাহ ইবনে আমর থেকে, তিরমিযী, প্রাগুক্ত; হাদীস নং-১৬৬৩ 
ইবনে কাছীর, তাফছীরুল কুরআনিল “আজীম; ৪/১৭৫; আবু দাউদ, 
প্রাগুক্ত; (কিতাবুল জিহাদ, বাব: ফদলিশ শহীদ), ৩/১৫। 


447 


শাফা'আতের দ্বিতীয় পর্যায়: জাহান্নামীদের জাহান্নামে প্রবেশের পর 
যারা শাফা'আতের অনুমতি পাবেন: 

হাশরের ময়দানে মহান আল্লাহ যখন তাঁর বান্দাদের মাঝে 
ন্যায় ও ইনসাফের সাথে ফয়সালা করবেন, তখন তাঁর 
জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করবে। এ পর্যায়ে আল্লাহ 
তা'আলা পুনরায় শাফা'আতের অনুমতি প্রদান করবেন। 


ওয়াসাল্লাম-এর শাফা“আত: 

এ পর্যায়ে জান্নাতবাসীদের মর্যাদা বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি শাফা'আত থাকার 
বর্ণনা আক্বীদা বিষয়ক কিতাবাদিতে পাওয়া যায়। তবে কোনো 
কিতাবেই এর পিছনে কী দলীল রয়েছে, অনেক চেষ্টা করেও 
আমি এর কোনো দলীল খোঁজে পাই নি ১)। 


১ শাইখ মুহাম্মাদ সালেহ আল-উসাইমীন বলেন, এগুলো মুমিনদের পক্ষ 
থেকে পরস্পরের দো'আ থেকে নেওয়া হয়েছে। তাছাড়া বুখারীতে (হাদীস নং 
৪০৬৭; মুসলিম, ২৪৯৮) এসেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


অনুরূপভাবে আবদুল্লাহ ইবন কাইস আবু মুসার জন্যও রাসূল সে রকম দো'আ 
448 


জাহান্নামবাসীদের জন্য শাফা'আত: 
হাশরের ময়দানে যারা শির্কের অপরাধে দন্ডিত হয়ে 
জাহান্নামে প্রবেশ না করে অন্যান্য অপরাধজনিত কারণে 
জাহান্নামে প্রবেশ করবে, তাদের জন্য এ পর্যায়ে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিন থেকে চারটি 
শাফা'আতের কথা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ও আনাস 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত শাফা'আত সংক্রান্ত সুদীর্ঘ হাদীসে 
বর্ণিত হয়েছে। এ পর্যায়ে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-তাঁর জাহান্নামী উম্মতদের জন্য আল্লাহর নিকট 
কান্নাকাটি ও অনুনয় বিনয় করে বলবেন: 
105551552৭৫ উ dS en 
“প্রভু আমার উম্মত! আমার উম্মত! তখন আল্লাহ তাঁকে 
(কিছু লোকদের) শাফা*আতের জন্য একটি সীমারেখা নির্ধারণ 
করাবেন” ৷. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
হাদীস অনুযায়ী এ-ভাবে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
পরপর তিনবার আমার উম্মত আমার উম্মত এ-কথা বলে আল্লাহ 


করেছিলেন। তদ্রুপ আবু সালামার জন্য রাসূলের অনুরূপ দো'আ ছিল। 
(মুসলিম, হাদীস নং ৯২০) [সম্পাদক] 
34. বুখারী, প্রাগুক্ত; (ঈমান অধ্যায়), ৩/৬/৪৩। 

449 


তা'আলাকে ডাকতে থাকবেন এবং প্রতিবারেই আল্লাহ তা'আলা 
তাঁকে নির্দিষ্ট কিছু লোকদেরকে জাহান্নাম থেকে বের করে এনে 
জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দেবেন। তবে আনাস 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে এ ধরনের শাফা'আত চার 
বার হওয়ার কথা বর্ণিত হয়েছে ।৩২ হাদীস দু'টি খুবই দীর্ঘ 
হওয়ার কারণে এখানে তা বর্ণনা করা থেকে বিরত থাকলাম। 


জাহান্নামীদের জন্য ফেরেন্তা, নবী ও মু'মিনদের শাফা*'আত: 

রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর পর তিন 
থেকে চার বার শাফা'আতে তাঁর উম্মতের মধ্যকার শির্ক ব্যতীত 
অন্যান্য অপরাধে জাহান্নামবাসী অসংখ্য মু'মিন নর-নারী মুক্তি 
পাওয়ার পরেও তাঁর উম্মতের মধ্যকার কিছু লোক জাহান্নামে 
থেকে যাবে। তখন জান্নাতবাসী মুমিনরা তাদের পরিচিত 
অনেককে শেষ পর্যন্ত জান্নাতে দেখতে না পেয়ে তারা সে-সব 
লোকদের জন্যে আল্লাহর নিকট ফরিয়াদ জানাবে । তখন আল্লাহ 
তাদেরকে সে-সব লোকদের জন্য শাফা'আতের অনুমতি প্রদান 
করবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 
হাদীসে এ কথাগুলো এভাবে বর্ণিত হয়েছে: 


+* মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুল ঈমান, বাব:সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতির 
মর্যাদা), ১/১৮০-১৮১। 
450 


১০৫৬৩ ৩1৮৪ 5 উন 0 ৩ ৩৮ ০ ৫. ৬ ,) 
(৪12) এ EAN (5 552০ os £ ৭8819১28551 220 HEC 4১ এ 


3৮65 ৩8০০ 5 ০৩০ 3৮০ 36 1 ও 753১৮ ১৬ উ ৩ 
Ws ১১৯৫৪ 0 8১০ BIS. 25 ৩1৮52 ০৪ ৩৬ 


কল (েঠ 


B15 5344 0 ৫ 319 459৩০ ৪৪8) El ১5৩ 81786 
2৩৯ ৩৩৩ sls ৫5০5 ৬০০০৯ 4৮ ৪ এন Se তাও 


কলা কত 


15118553016) SIE 0 28৫ ME ৩৮৮৯৪, ৯65৬ 


z 


এ ৩5505 05 355 3155 SS al: Bol IS SSSA ৩৪ 
od IE 05 015 SI SS US ৩৮০০৯ AL 
1 8 0G 95120153291 655 ১8 849 ৬৪: এ hl 
টার নিত 3 201 ০৪ «Giz 


2৫ 


(525 


“অবশেষে যখন (নির্দিষ্ট সময়সীমার জন্য জাহান্নামে 
প্রবেশকারী) মু’মিনরা (রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর শাফা'আতে) নাযাত পাবে, তখন আল্লাহর শপথ যার হাতের 
মধ্যে আমার আত্মা! তোমাদের প্রত্যেকেই কেয়ামতের দিন তার 
অধিকার পরিপূর্ণভাবে আদায়ের লক্ষ্যে তাদের জাহান্নামবাসী 
করতে থাকবে। তারা বলবে:প্রভু হে! তারা আমাদের সাথে রোযা 
পালন করতো, নামায আদায় করতো ও হজ্জ করতো। তখন 

451 


Ne : 


জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। এ-সময়ে তাদের পরিচিত 
জনদের মুখমণ্ডল জাহান্নামের উপর হারাম করা হবে, তখন তারা 
তাদের চিনতে পেরে অসংখ্য লোকদের বের করে নিয়ে আসবে 
এমতাবস্থায় যে, তাদের কারো উভয় পায়ের জজ্ঘার অর্ধ পর্যন্ত, 
কারো হাঁটু পর্যন্ত আগুনে পুড়ে গেছে। এরপর তারা বলবে:প্রভু 
আদেশ করেছিলেন, তাদের কাউকেই আমরা রেখে আসিনি। 
তখন আল্লাহ তা'আলা পুনরায় বলবেন: ফিরে যাও, যাদের অন্তরে 
এক দীনার পরিমাণ ওজনের কল্যাণ পাও তাদেরকে বের করে 
নিয়ে এসো। এবারও তারা অনেক লোককদেরকে বের করে নিয়ে 
আসবে । অতঃপর বলবে: আল্লাহ আপনি যাদেরকে বের করে 
নিয়ে আসতে আদেশ করেছিলেন, তাদের একজনকেও আমরা 
সেখানে রেখে আসিনি। অতঃপর আল্লাহ তা'আলা তাদেরকে 
আবার বলবেন: ফিরে যাও, যাদের অন্তরে অণু পরিমাণ কল্যাণ 
পাও, তাদেরকেও বের করে নিয়ে এসো। এবারও তারা অনেক 
লোককে বের করে নিয়ে এসে বলবে: প্রভু হে! কল্যাণ আছে 
এমন কাউকে আমরা জাহান্নামে রেখে আসিনি। তখন আল্লাহ 
তা'আলা বলবেন:ফেরেন্তা, নবীগণ ও মু’মিনরা শাফা'আত করলো, 


452 


থাকেনি। এ-কথা বলে আল্লাহ একমুষ্টি আগুন তাঁর হাতে নেবেন 
এবং সেখান থেকে এমন কিছু লোকদের বের করে আনবেন যারা 
কখনও কোনো ভাল কাজ করেনি” । ২৬ 

আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদীসের এ অংশ 
দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফেরেস্তা, নবী, ওলি ও 
সালেহীনদের শাফা'আত হবে সে সকল অপরাধীদের জাহান্নাম 
জাহান্নামে প্রবেশ করেছে। কাউকে জাহান্নামে প্রবেশ করতে না 
কথার প্রমাণ নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, পীর ও 
মাশায়েখগণ আখেরাতে কারো জন্যে শাফা'আতের অনুমতি পাবেন 
কি না, তা নিশ্চিতভাবে না জানা সত্ত্বেও তারা তাদের ভক্তদেরকে 
তাদের শাফা'আতের ব্যাপারে আশ্বস্ত করে থাকেন। মুমিন ও 
অলিগণের শাফা'আত জাহান্নামবাসীদেরকে জাহান্নাম থেকে বের 
তাদের মুরীদদেরকে জাহান্নামে যেতে না দেবার জন্যে শাফা'আত 
করবেন বলে প্রচার করেন। অথচ আমরা দেখতে পাই যে, 


বুখারী, প্রাগুক্ত; (কিতাবুত তাওহীদ, বাব নং ২০, হাদীস নং ৭০০১), 
৬/২৭০৭; মুসলিম, প্রগুক্ত; (কিতাবুল ঈমান, বাব নং ৮০, হাদীস নং 


১৮২), ১/১৬৯; কুরত্ববী; প্রাগুক্ত; ৩/২৭৪। 
453 


আখেরাতের ব্যাপারে কুরআনের বক্তব্য হচ্ছে- এ দিনে কারো 
রক্তের সম্পর্ক কারো কোনো উপকারে আসবে না।৩২ সে দিন 
কোনো পিতা তার সন্তানের এবং কোনো সন্তান তার পিতার 
কোনো কাজে আসবে না।১৮ যেখানে স্বয়ং রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-তাঁর নিকটাত্ীদেরকে এই বলে সাবধান 
করে দিয়েছিলেন: 


% আল্লাহ বলেন: 

কেয়ামতের দিন তোমাদের বংশের সম্পর্ক ও সন্তানাদি কোনই কাজে আসবে 
না”। আল-কুরআন, সুরা মুমতাহিনাঃ: ২। 

*% আল্লাহ বলেন: 

HE IE BLE 35 এরও ৩৪ BG SET EG SIEGE SUE 

rr SLL ৩2৬১ 

‘হে লোক সকল ! তোমাদের প্রতিপালককে ভয় কর, এবং এমন এক দিনকে 

ভয় কর যেদিন কোন পিতা তার সন্তান এবং কোন সন্তান তার পিতার 


কোন উপকারে আসবে না” । আল-কুরআন, সূরা লুকমান: ৩৩ । 
454 


'আমি (আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার জন্য) 
তোমাদের কোনই উপকার করতে পারবো না”, সেখানে পীর 
ও মাশায়েখগণ তাঁদের নিকটাত্মীয় ও ভক্তদের জন্য কিভাবে 
মত বিষয়। 

কুরআনুল কারীমে মহান আল্লাহ অলিগণের সংজ্ঞা প্রদান 
পূর্বক তাঁদেরকে একটি অভয় বাণী এ মর্মে দান করেছেন যে, 


6196 ol © 6555 4 V5 ৩ B55 NY Af 05 ৫ম 
[৭ iA GO 56 

“জেনে রেখো! নিশ্চয় আল্লাহর অলিগণের কোনো ভয় নেই, 
তাঁরা চিন্তিতও হবেনা । ওলিগণ তাঁরাই যারা ঈমান এনেছে এবং 
তাকওয়া অবলম্বন করেছে” ।*% অনেক সাধারণ লোকেরা এ 
আয়াতের বাহ্যিক অর্থের প্রতি লক্ষ্য করে মনে করেন যে, যেহেতু 
অলিগণের আখেরাতে কোনো ভয় ও ভীতি নেই, সুতরাং 


১9 বুখারী, প্রাগুক্ত; (কিতাবুল ওয়াসায়া, বাব: নং ১১, হাল ইয়াদখুলুন নিসা-উ 
ওয়াল ওয়ালাদু ফিল আকারিব), ৩/১০১২; মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুল 
ঈমান, বাব:৮৯, হাদীস নং ২০৪), ১/১৯২। 


* আল-কুরআন, সূরা: ইউনুস: ৬২। 
455 


আখেরাতে তারা শুধু তাঁদের ভক্তদের মুক্তির জন্য সুপারিশ নিয়েই 
ব্যস্ত থাকবেন। এমনকি এ আয়াতের ভিত্তিতে একদিন আমি 
নিজেই একজনের পক্ষ থেকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন 
হয়েছিলাম। আসলে আখেরাতের ভয়াবহ অবস্থা সম্পর্কে তাদের 
যথার্থ জ্ঞান না থাকার কারণেই তারা মূলত এ ধরনের উক্তি করে 
থাকেন। এ আয়াতের সারকথা হচ্ছে: যারা মুমিন ও মুত্তাকী, 
তারাই হলো আল্লাহর ওলি। আর তাঁদের জন্যেই রয়েছে 
আখেরাতে এ অভয়বাণী। এ জন্যে কারো আব্দুল কাদির জীলানী 
ও মঈনুদ্দীন চিন্তীর মত সর্বজনের নিকট ওলি হিসেবে পরিচিত 
হওয়া কোনো জরুরী ব্যাপার নয়। বরং আল্লাহ তা'আলার দৃষ্টিতে 
যারাই মুমিন ও মুত্তাকী বলে বিবেচিত হবে, তারাই হবে আল্লাহর 
ওলি এবং এ অভয়বাণী পাওয়ার যোগ্য। এ অভয়বাণী মূলত সে 
রকমেরই একটি অভয়বাণী যেমনটি কুরআনুল কারীমের বিভিন্ন 
আয়াতে অন্যান্য সৎকর্মশীলদেরকেও দান করা হয়েছে। যেমন 
আল্লাহ তা'আলা অপর আয়াতে বলেন: 


১।আমরা যে-সব সৎকর্মশীলদেরকে সাধারণত আল্লাহ তা'আলার ওলি বলে 
মনে করি না, সেরকম সৎকর্মশীলদের জন্য অনুরূপ অভয়বাণী উচ্চারণের 
বিষয়টি জানার জন্য প্রয়োজনে দেখুন: সূরায়ে বাক্কারাঃ এর ৩৮, ১১২, 
২৬২, ২৭৭ নং আয়াত, সূরায়ে আলে ইমরানের ১৭০ নং আয়াত, সূরায়ে 


নিসা এর ৮৩ নং আয়াত, সূরায়ে আন‘আমের ৪৮ নং আয়াত ও সূরায়ে 
456 


4% 
2% 


উর্গ 9 306 0০45 Shh (ও ০ জেলি এ FS ডর) 
[০১৮০১] $ 58515 4518 By HG তি 
“হে আদম সন্তানরা! যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য 
থেকে রাসূলগণ আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ 
বর্ণনা করে, তবে যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করে এবং 
নিজেকে সংশোধন করে নেয়, তাদের কোনো আশঙ্কা নেই এবং 
তারা দুঃখিত হবেনা” ।৩২এ আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে, যারা 
তারুওয়ার পথ অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করে 
নিবে তাদের জন্যেও ওলিদের ন্যায় সমান অভয়বাণী প্রদান করা 
হয়েছে। এতে বুঝা যাচ্ছে যে, যারাই এ আয়াতে বর্ণিত বৈশিষ্ট্যের 
অধিকারী হবে তাঁরাই আল্লাহর ওলি হিসেবে গণ্য হবে। যদিও 
সাধারণ মানুষের নিকট তাঁরা ওলি হিসেবে পরিচিত নাও হতে 
পারেন। 


আ'রাফের ৩৫ ও ৩৯ নং আয়াত। এ-সব আয়াত পাঠ করলে যে কেউই 
বুঝতে পারবে যে, ‘আখেরাতে আল্লাহর অলিদের কোন ভয় ও চিন্তা নেই’ 
এ অভয়বাণী শুধু তথাকথিত ওলি আল্লাহদের জন্যেই নয়, বরং আল্লাহ 
তা'আলার পক্ষ থেকে এরকম অভয়বাণী যে কোন মু'মিন ও 
সৎকর্মশীলদের জন্যেও রয়েছে। লেখক 


*? আল-কুরআন, সূরা আ'রাফ:৩৫। 
457 


এ জাতীয় আয়াতসমূহে এ অভয়বাণী প্রদানের অর্থ হচ্ছে- 
মু'মিন, মুত্তাকী তথা সৎকর্মশীলদেরকে এ মর্মে আশ্বস্ত করা যে, 
সে-দিন তাঁদের কর্মের বিনিময় স্বরূপ সম্মানজনক স্থানে পৌঁছে 
দেয়া হবে। এর অর্থ এ-নয় যে, তাঁরা আল্লাহর ওলি হয়েছেন বলে 
ঘুরে বেড়াবেন। নিজের পরিণতির ব্যাপারে কোনো চিন্তা না করে 
কেবল পরের চিন্তায় ব্যস্ত থাকবেন। আখেরাতে যেখানে রাসূলুল্লাহ 
“সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- ব্যতীত অন্যান্য সকল নবীগণ 
নিজের চিন্তায় মগ্ন থাকবেন, সেখানে কী করে ওলিগণ পরের 
চিন্তায় ব্যস্ত থাকবেন? তা ছাড়া কে সত্যিকারের অলি, তা তো 
প্রমাণিত হবে হিসাব-নিকাশ গ্রহণের মধ্য দিয়ে। তাই হিসাবের 
পূর্বে সাধারণ মানুষের ন্যায় তাঁরাও নিজের কী হয়, তা নিয়ে কম- 
বেশী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে থাকবেন। তাঁদের অন্তরে অন্যের 
চিন্তা আসলেও সে-দিনে আল্লাহর ক্রোধ ও প্রচণ্ড প্রতাপ দেখে 
জান্নাতে না যাওয়া পর্যন্ত মনের কথা মনের মধ্যেই থেকে যাবে। 
তা বের করার মত কারো সাহস হবে না। এ অভয়বাণীকে 
একজন ভাল পরীক্ষা দানকারীর ভাল ফলাফল লাভের আশার 
সাথে তুলনা করা যায়। ভাল পরীক্ষা দানকারীর অন্তরে ভাল 
ফলাফল লাভের আশা থাকলেও ফলাফল প্রকাশিত না হওয়া 


458 


পর্যন্ত তার অন্তরে সে আশার পাশাপাশি তার নিজের অজান্তে 
কোনো ভুল হয়ে যাওয়ার কারণে নম্বর কমে যায় কী না, তা নিয়ে 
অনেক উদ্বেগ ও উৎকণ্ঠা থাকে, তেমনি ওলিগণ এ সুসংবাদ 
প্রাপ্ত হয়ে থাকলেও মানুষ হিসেবে তাঁদের ভুল-ভ্রান্তি হয়ে যাওয়ার 
আশঙ্কায় হিসেব নিকাশের মাধ্যমে নিজেদের জান্নাতবাসী হওয়ার 
ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের অন্তর আল্লাহর শাস্তির 
ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে এবং সে ভয়ই তাঁদেরকে অন্যের যুক্তির 
ব্যাপারে চিন্তা করা থেকে বিরত রাখবে। নবীগণ যেখানে আল্লাহর 
ভয়ে নফসী নফসী করবেন, সেখানে অলীগণ অন্যের চিন্তা 
করবেন, এটা কী করে সম্ভব হতে পারে!? তবে হ্যাঁ, নিজের 
ব্যাপারে নিশ্চিত হয়ে জান্নাতে যাওয়ার পর তাঁরা অন্যের ব্যাপারে 
চিন্তা করবেন এবং শাফা'আতের সুযোগ আসলেই তাঁরা তাঁদের 
সে সুযোগের সদ্ধবহার করবেন, তাতে সন্দেহের কোনো অবকাশ 
নেই। কেননা, এটিই কুরআন, সুন্নাহ ও যুক্তি দ্বারা প্রমাণিত। 


সাধারণ মুমিনরগণও শাফা'আত করবে: 

হিসাব-নিকাশের পর জান্নাতীগণ জান্নাতে চলে যাওয়ার পর 
জাহান্নামীদের জাহান্নাম থেকে বের করে আনার জন্য রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরপর তিন থেকে চারটি 
শাফা‘আতের পর যখন মুমিনদের শাফা'আতের সুযোগ আসবে, 


459 


উপর্যুক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সে শাফা'আতের সুযোগ 
কেবল আমাদের কাছে পরিচিত ওলিদের জন্যেই হবে না, বরং 
তখন বেহেশ্তবাসী যে কোনো সাধারণ মু'মিনরাও তাদের 
পরিচিতজনদের জন্য শাফা'আত করার সুযোগ পাবে। 4 4১5 
“ll, 


যারা কারো শাফা'আত পাবে না: 

মূলত শাফা'আত হচ্ছে জাহান্নামীদের উপর আল্লাহ 
তা'আলার করুণা নাযিলের একটি বিশেষ মাধ্যম । তবে এ করুণা 
মহা অপরাধে আল্লাহর বিচারে দন্ডিত না হয়ে অন্যান্য কবীরা 
গুনাহের অপরাধে দন্ডিত হয়ে জাহান্নামী হবে। আর যারা শির্কে 
আকবারের অপরাধে দন্ডিত হয়ে জাহান্নামী হবে তাদের জন্য সে 
দিন আল্লাহর কোনো করুণা নেই । কেননা, জান্নাত তাদের জন্য 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফা'আত পাওয়ার সৌভাগ্য 
হবেনা, তেমনি তাদের অপর কোনো মু'মিনদেরও শাফা‘আত প্রাপ্ত 
হওয়ার সৌভাগ্য হবেনা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


460 


“আমার শাফা'আত লাভে সে লোকই ধন্য হবে যে নিজ 
থেকে একনিষ্ঠভাবে লা-ইলাহা ইল্লাল্লাহু এর স্বীকৃতি দান 
করেছে” ।৩০ এ কালিমার স্বীকৃতি একনিষ্ঠভাবে তারাই দিয়ে 
থাকবে, যারা শির্ক না করে মৃত্যুবরণ করবে। অপর হাদীসে 
রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

59 2 উন ১০ 358 5 93 02 (0 95 ৩০ ভা টর্জ। 
555 4১৬ IBY 92 ৫৯7 ELEN ৬৮৬৪ এ 

“আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন আগন্তক আগমন 
করলেন এবং আমাকে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করা 
আর শাফা'আত করার মধ্য থেকে যে কোনো একটিকে গ্রহণ 
করার জন্য এখতিয়ার দিলেন, তখন আমি শাফা'আতকেই বেছে 
নিলাম। এ শাফা'আত হবে কেবল তাদের জন্যেই যারা আল্লাহর 
সাথে কোনো কিছুকে শরীক করেনি” । ০ যারা শির্কের অপরাধে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফা'আত থেকে 
বঞ্চিত হবে, তারা যে অন্যান্য সকল শাফা*'আতকারীদের 
শাফা'আত পাওয়া থেকেও বঞ্চিত হবে, তা বলার অপেক্ষা 


৯১, বুখারী, প্রাগুক্ত; (কিতাবুল ইলম, বাবুল হিরসি আলাল হাদীস, হাদীস নং- 
৪০), ১/১/৫৯। 
১, তিরমিযী, প্রাগুক্ত; (কিতাবু সিফাতিল কিয়ামাঃ, বাব: মা জা-আ ফীশ 
শাফা'আতি); পূ.৬২৭-৬২। 
461 


রাখেনা । এমন ব্যক্তিদের জাহান্নামে যাওয়ার কারণ না জেনে কেউ 
তাদের জন্য সুপারিশ করলেও সে সুপারিশ তাদের জন্য কোনো 
কাজে আসবে না। তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী 
হিসেবে সেখানে অনন্তকাল পর্যন্ত শাস্তির পর শাস্তি ভোগ করতেই 
থাকবে । 4১০ 9০১ 43] ১০4৫১ Sy. 

উল্লেখ্য যে, হাশরের ময়দানে কোনো ওলি ও মুমিনদের 
শাফাআত করার সুযোগ না থাকা এবং জাহান্নামে 
প্রবেশকারীদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার 
ব্যাপারে তাদের শাফা'আত হওয়া প্রসঙ্গে আমি উপরে যা বললাম, 
এটি আমার নিজস্ব কোনো ইজতেহাদী কথা নয়। এটি যেমন 
উপর্যুক্ত হাদীস দ্বারা প্রমাণিত, তেমনি তা মুসলিম মনীষীদের 
লেখনী দ্বারাও প্রমাণিত। আল্লামা ইবনু আবিল ‘ইয্য আল-হানাফী 
(রহ.)ও তাঁর কিতাবে মুমিনদের শাফা'আত প্রসঙ্গে উক্ত ধরনের 
কথাই বলেছেন । ২৩ 


৯৯, তিনি রাসূল এর শাফা'আতের আট নং শাফা'আতের বর্ণনা প্রসঙ্গে বলেন: 

Gg «১ ০৯১ ৩৫ 5 আতা BSI ৬৮ ও asi: nM" 

১:৩৩ 2৬ ১০০ ৮৮ EON Ep এ SAG ১ 3 ৫ 
1৩ ৩৯০৮০ 5 ol, 9৬ 


দেখুন :ইবনু আবিল ইয্য আল- হানাফী, প্রাগুক্ত; পৃ. ২৫৪-২৫৯। 
462 


আখেরাতে রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শীফা"আতের 
সংখ্যা: 

আখেরাতে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কতবার 
শীফা'আত করবেন, এ-নিয়ে মুসলিম মনীষীদের মাঝে মতবিরোধ 
রয়েছে। ইবন আবিল ইফ্য আল-হানাফীর (রহ.) মতে রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-মোট আটবার শাফা'আত 
করবেন । ৩৬ ইমাম নববী (রহ.) এর মতে মোট পাঁচবার *** এবং 
‘তাইসীরুল আধীযিল হামীদ’ এর গ্রন্থকার মোট ছয়বারের কথা 
বলেছেন ২” তাঁরা সংখ্যা বর্ণনার ক্ষেত্রে মতবিরোধের পাশাপাশি 
উভয় পর্যায়ের শাফা'আতকে একত্রিত করে বর্ণনা করেছেন। 
কতটি হাশরের ময়দানে এবং কতটি পরে হবে, তা ভিন্নভাবে 
উল্লেখ করেন নি। ফলে এ বিষয়ে যাদের গভীর জ্ঞান থাকবে না, 
তারা তা অধ্যয়ন করলে এ-কথা ভাবতে পারেন যে, রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বোধ হয় হাশরের ময়দানে তাঁর 
শাফা'আতের মাধ্যমে সকল অপরাধীদেরকে মুক্ত করে নেবেন। 
ফলে মুশরিক নয় এমন সকল অপরাধী মুর্মিনরাই জাহান্নামে 


336 


, তদেব। 
5. ইমাম নববী, শরহু সহীহ মুসলিম; (স্থান বিহীন: ১ম সংস্করণ, ১৯২৯ খি.), 
১/৩/৩৫। 


৯৯, শেখ সুলাইমান ইবনে আবিল্লাহ, প্রাগুক্ত; পৃ. ২৯৪-২৯৫। 
463 


প্রবেশের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। অনুরূপভাবে তাদের 
আরো মনে হবে যে, মুমিনগণ তাঁদের ভক্তদের জন্য রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মতই হাশরের ময়দানে 
শাফা'আত করবেন। অথচ এ ধারণা যে আবু সাঈদ খুদরী 
রাদিয়াল্লাহু আনহু এবং আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদীসদ্বয়ের 
পরিপন্থী, তা সে হাদীস অধ্যয়ন করলে যে কেউই বুঝতে পারবে। 


464 


চতুর্থ পরিচ্ছেদ 
সাধারণ মুসলিমদেরকে শির্কে পতিত করানোর ক্ষেত্রে 
শয়তানের বিভিন্ন অপকৌশল 

আমরা কমবেশী সকলেই জানি যে, শয়তান অহঙ্কারবশত 
আল্লাহ তা'আলার আদেশকে অমান্য করে আদম আলাইহিস 
সালামকে সেজদা না করার কারণে মহান আল্লাহ তাকে তাঁর 
রমহত থেকে বিতাড়িত করে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। 
বহিষ্কৃত হওয়ার প্রাক্কালে সে এ মর্মে প্রতিজ্ঞা করে বের হয়েছিল 
যে, বনী আদমের মধ্যকার আল্লাহর একনিষ্ঠ অল্প সংখ্যক 
বান্দাদের ব্যতীত অবশিষ্ট সবাইকেই সে তার বহুমুখী ষড়যন্ত্রের 
মাধ্যমে আল্লাহ তা'আলার সরল ও সঠিক পথ থেকে বিচ্যুত 
করবে। আল্লাহ তা'আলা তার এ প্রতিজ্ঞার জবাবে বলেছিলেন: 
“আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, তবে 
পথভুষ্টদের মধ্যকার যারা তোমার অনুসরণ করবে, তাদের কথা 
সতন্ত্র”।*৯ শয়তান তার এ প্রতিজ্ঞা পূরণের জন্য সকল বনী 








*? এ প্রসংগে আল্লাহ তা'আলা বলেন: 
[৫:০০ ৪ 95৩] ৬ DET ০০ ২1851 BD ০ ৪১৪৩ 


দেখুন: আল-কুরআন:সুরা.আল-হিজর: ৪২। 
465 


আদমের পিছনে জিন ও মানুষের মধ্যকার তার অনুসারীদেরকে 
দিবানিশি লাগিয়ে রেখেছে। তারা বিভিন্ন কৌশলে তাদের ঈমান ও 
‘আমল নষ্ট করার কাজে সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষতো 
দুরের কথা স্বয়ং রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এরও 
‘আমল নষ্ট করার ব্যাপারে চেষ্টা করতেও তার অনুসারীরা ত্রুটি 
করে নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেন: 


“জিনদের মধ্যকার একটি দুষ্ট জিন এসে গত রাতে আমার 
সালাত ভেঙ্গে দেয়ার জন্য আক্রমণ করেছিল। তাকে পাকড়াও 
করার ব্যাপারে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন, ফলে 
আমি তাকে ভীত সন্ত্রস্ত করে মসজিদের পায়ার সাথে বেঁধে 
রাখতে চেয়েছিলাম, যাতে তোমরা সকালে এসে তাকে দেখতে 
পাও। কিন্তু ততক্ষণে আমার মনে পড়লো সুলায়মান এর সেই 
দো'আর কথা, তিনি বলেছিলেন: হে আমার প্রতিপালক! আমাকে 
এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্যে শোভা 


466 


পায়না। তাঁর এ দো'আর কথা মনে পড়ায় আমি তাকে ছেড়ে 
দেই ।” | ৩৪০ 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর “আমল নষ্ট 
অনুসারীদের রয়েছে নানাবিধ কৌশল। বিভিন্ন জাতি-ধর্ম 
নির্বিশেষে মানব সমাজে যে-সব শিকী ধ্যান-ধারণা, কর্ম ও 
অভ্যাসের প্রচলন রয়েছে, তা তাদের ষড়যন্ত্রেরই ফসল। তারা 
যাকে যে কৌশল অবলম্বন করলে পথভ্রষ্ট করা যায়, তাকে সে 
কৌশলেই পথভ্রষ্ট করার চেষ্টা করে চলেছে। তাদের ষড়যন্ত্রের 
হাত থেকে আল্লাহর তা'আলার রহমতে কেবল তারাই রক্ষা পেতে 
পারে যাদের শরী‘আত সম্পর্কে যথার্থ জ্ঞান রয়েছে। 


১.বুখারী, প্রাগুক্ত; (আবওয়াবুল মাসাজিদ, বাব নং ৪২, হাদীস নং৪৪৯), 
১/১৭৬ মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুল মাসাজিদ, বাবনং-৮, হাদীস নং-৫৪১), 
১/৩৮৪;- -রাহওয়ায়হ, ইসহাক ইবনে ইবরাহীম ইবন মিখলদ, মুসনাদ; 
সম্পাদনা: ড.আব্দুল গফুর আল-বেলুচী, (মদীনা: মাকতাবাতুল আইমান, ১ম 


সংস্করণ, ১৯৯১ খ্রি.); ১/১৪৮। 
467 


আল্লাহর অলিগণের ওসীলা ও তাঁদের শাফা'আত সম্পর্কে 
সাধারণ মুসলিম জনমনে শয়তান যে অতিরঞ্জিত ধারণা প্রদান 
করেছে, সে ধারণা দু’টিকে সাধারণ জনগণের অন্তরে বদ্ধমূল করা 
এবং এ দু"টিকে কেন্দ্র করে তাদেরকে প্রত্যক্ষ শির্কে নিমজ্জিত 
করার জন্য তার রয়েছে বিভিন্ন অপকৌশল। নিম্নে তার কিছু 
অপকৌশলের বর্ণনা প্রদান করা হলো: 


প্রথম অপকৌশল: 
কোন কবরে কারো প্রয়োজন পূর্ণ হওয়া 


ওলিগণ আল্লাহ ও সাধারণ মানুষের মাঝে মাধ্যম ও 
শাফা'আতকারী হওয়ার বিষয় দুটিকে প্রমাণ করার জন্য শয়তান 
সাধারণ মানুষদের কাছে কৌশল হিসেবে সে-সব লোকদের 
উদাহরণ এনে উপস্থাপন করে যারা তাদের কোনো প্রয়োজন 
কোনো কবরে উপস্থাপন করার পর তা অর্জিত হয়েছে বলে মনে 
করে। এ ধরনের লোকদের উদাহরণ উপস্থাপন করে শয়তান 
সাধারণ লোকদের অন্তরে এ কুমন্ত্রণা দেয় যে, অলিগণের উপর্যুক্ত 
বৈশিষ্ট্য রয়েছে বলেই সে-সব লোকদের মনস্কামনা তাঁদের কবরে 
পূর্ণ হয়েছে। 


468 


শয়তানের এ অপকৌশল থেকে বেরিয়ে আসার উপায়: 


শয়তানের এ-জাতীয় অপকৌশল ও ষড়যন্ত্রের জাল থেকে 
বেরিয়ে আসার জন্য জনগণকে জানতে হবে যে, আল্লাহই হলেন 
মানুষের ভাগ্যের একক নিয়ন্তা। প্রতিটি মানুষ তার জীবনে কী 
কর্ম করবে এবং জীবিতদের মধ্য থেকে কারা তার প্রয়োজন 
পূরণে সহযোগিতা বা দো'আ করবে, এ-সব কিছু আগাম জানার 
ভিত্তিতে তিনি হিকমত ও পরীক্ষার বিষয়কে সামনে রেখে তা 
নির্ধারণ করার ক্ষেত্রে তারতম্য করেছেন। তাই সকলেই 
সম্পদশালী হতে চাইলেও একসাথে সবাই সম্পদশালী হতে 
পারেনা। সবাই সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সন্তানাদি কামনা করলেও 
তা পায়না। আল্লাহর বিচারে যাকে যখন যা দেয়া উচিত, তখন 
তাকে তিনি তা দিয়ে থাকেন। সে-জন্য কেউ সন্তান আগে পায়, 
কেউ পরে পায়, আবার কেউ অদৌ পায়ই না। এ ভাবে যারা 
ভাগ্যের পরীক্ষায় পড়ে তাদের করণীয় হচ্ছে- ভাগ্য পরিবর্তনের 
জন্য যখন যে কর্ম করা প্রয়োজন তখন তা নিজে বা অপর 
জীবিত মানুষদের সহযোগিতা নিয়ে করতে হবে । অতঃপর কর্মের 
ফল প্রাপ্তির জন্য আল্লাহর উপরে অগাধ আস্থা রেখে ধৈর্যের সাথে 
অপেক্ষা করতে হবে। মনে মনে এ দৃঢ় বিশ্বাস লালন করতে হবে 
যে, আজ হোক কাল হোক আল্লাহর ইচ্ছায় আমার ভাগ্যে 


469 


পরিবর্তন আসবেই। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হয়ে আল্লাহর 
উপর থেকে আস্থা হারিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অন্য কারো 
দারস্থ বা শরণাপপ্র হওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে 
কোনো মৃত ওলি বা দরবেশের কবরের দারস্ত হওয়া থেকে বিরত 
থাকতে হবে। কেননা, কোনো মানুষ তিনি যত বড় মাপেরই ওলি 
হয়ে থাকুন না কেন- মরে গেলে তাঁর পক্ষে পরের উপকার 
করাতো দূরের কথা তখন তিনি তাঁর নিজেরই কোনো উপকার 
করতে পারেন না। ইহজগতে থাকাবস্থায় মানুষের দেহের সাথে 
তার আত্মার স্বাভাবিক সম্পর্ক থাকে বিধায়, একজন মানুষ 
সাধ্যানুযায়ী তার নিজের ও অপর মানুষের উপকার করতে পারে। 
কিন্তু মরে যাওয়ার পর তার দেহের সাথে আত্মার স্বাভাবিক 
সম্পর্ক থাকেনা বিধায়, তার পক্ষে নিজের ও পরের কারোই 
কোনো উপকার করা সম্ভব হয়না। সে-জন্য তখন তাঁরা 
জীবিতদের দো'আর মুখাপেক্ষী হয়ে থাকেন। তাই সাধারণ, ওলি 
ও দরবেশ নির্বিশেষে সকলের কবর যিয়ারতে কেবল তাদের 
মাগফিরাত কামনা ও তাদের জন্য দো'আ করার উদ্দেশ্যেই যেতে 
হয়, তাঁদের কাছে কিছু চাওয়ার জন্যে নয়। 


এতো হলো শরী'আতে কথা। কিন্তু শয়তান কবর 
যিয়ারতের এ উদ্দেশ্যকেই সাধারণ মানুষের কাছে বিকৃত করে 


470 


দিয়েছে। তাদের এ বুদ্ধি দিয়েছে যে, কবর যিয়ারতের উক্ত বিধান 
ওলিদের বেলায় প্রযোজ্য নয়। কেননা, তাঁরা আল্লাহর সান্নিধ্য ও 
নৈকট্য লাভ করে জান্নাতবাসী হয়ে গেছেন। সুতরাং তাদের জন্য 
মাগফিরাতের দো'আ করার কোনো প্রয়োজন নেই। তাঁদের কবর 
যিয়ারতে যেতে হবে নিজের প্রয়োজনের কথা তাঁদের জানানোর 
জন্যে! কেননা, তাঁরা মরেও মরেন নি। তাঁদের এ মৃত্যু কেবল 
স্থান পরিবর্তন বৈ আর কিছুই নয়। দুনিয়াতে থাকাকালে যেমন 
তাঁরা মানুষের কল্যাণ করেছেন, ইন্তেকালের পরেও তাঁরা মানুষের 
কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করে রেখেছেন। যারা তাঁদের 
কাছে নিজেদের প্রয়োজনের কথা জানায়, তাঁরা তাদের প্রয়োজন 
পূর্ণ করে দেন?! নাউজুবিল্লাহ । 


শয়তানের এ প্রবঞ্চনা থেকে বাঁচার উপায়: 


শয়তানের এ-জাতীয় প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে 
আমাদেরকে জানতে হবে যে, বাহ্যিক দৃষ্টিতে কোনো কবরে 
আবদার করে কারো উদ্দেশ্য পূর্ণ হয়ে থাকলেও আসলে তা 
কবরস্থ ওলির কারণে পূর্ণ হয়েছে বলে মনে করার কোনো কারণ 


471 


নেই। কেননা, কবরে আবেদনকারীর উদ্দেশ্য দু'ভাবে পূর্ণ হতে 
পারে: 


এক, কবরে অবেদনকারীর প্রয়োজন যদি সন্তান দান, রোগ 
মুক্তি ইত্যাদির মত বিষয় হয় যা একমাত্র আল্লাহ তা'আলা ব্যতীত 
অপর কেউ পূর্ণ করতে পারে না, তা যদি কোনো কবরে চেয়ে বা 
কবরের কূপের পানি ও গাছের ফল খেয়ে কেউ পেয়ে থাকে, তা 
হলে বুঝতে হবে যে, আসলে সে ব্যক্তির এ প্রয়োজন আল্লাহ 
তা'আলাই পূর্ণ করেছেন। এর সাথে সে ওলির মধ্যস্থতা ও 
শাফা'আতের কোনই সম্পর্ক নেই। আল্লাহই সে ব্যক্তির ঈমানী 
পরীক্ষা গ্রহণের জন্য তার ভাগ্যে তা বিলম্বে দানের বিষয়টি লিখে 
রেখেছিলেন। সে যদি কবরে না যেয়ে ধৈর্যের সাথে এ সময় 
সাথে তা চাইতে থাকতো, তা হলে ঠিক এ সময়েই তার বাড়ীতে 
বসেও তার এ উদ্দেশ্য পূর্ণ হতো। কিন্তু তা না করে কবরে 
যাওয়ার কারণে তার ঈমান ও ধৈর্যের পরীক্ষায় সে অকৃতকার্য 
হয়েছে বলে নিজেকে প্রমাণ করে দিল। 


472 


দুই, আর যে সকল প্রয়োজন আল্লাহ ব্যতীত অপর কোনো 
মানুষ বা জিনের পক্ষে স্বাভাবিকভাবে পূর্ণ করা সম্ভব, কারো 
এমন কোনো প্রয়োজন কোনো কবরে আবেদনের পর পূর্ণ হয়ে 
থাকলে বুঝতে হবে যে, শয়তান নিজেই কবরে আবেদনকারী 
এবং অন্যান্য আরো লোকদের ঈমান নষ্ট করার জন্য সে ব্যক্তির 
প্রয়োজন পূর্ণ করে দিয়েছে। 


আমাদের আরো মনে রাখতে হবে যে, কারো উত্তম জীবন 
ও জীবিকা লাভ করা তার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। আমরা 
এ-জগতে যেমন নিজেদের ইচ্ছায় আগমন করি নি, তেমনিভাবে 
সবাই আল্লাহর কাছে উত্তম জীবিকা চাইলেও তা সমানভাবে পাই 
না। আবার যারা আল্লাহকে বিশ্বাসই করেনা তারাতো আল্লাহর 
কাছে কিছুই চায় না। তা সত্বেও তারা এ দুনিয়ায় আমাদের 
অনেকের চেয়ে ভাল জীবন ও জীবিকা লাভ করে । এতে প্রমাণিত 
হয় যে, মানুষের জীবন ও জীবিকার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। 
তিনি ইচ্ছা করে আমাদের সৃষ্টি করেছেন। সুস্থ জীবন ও উত্তম 
জীবিকা লাভের জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন এবং ভাগ্য 
পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কর্ম করার নির্দেশ করেছেন এবং 


473 


কারা কী করবে তা আগাম জানার আলোকে আমাদের ভাগ্যে তা 
লিখে রেখেছেন। এখন আমরা যদি তাঁর তাওহীদে বিশ্বাসী হয়ে 
সুস্থ জীবন ও উত্তম জীবিকা লাভের জন্য প্রয়োজনীয় কর্ম করে 
তাঁর কাছে তা কামনা করি, তা হলে তা পাই আর না পাই, অন্তত 
আমাদের ঈমান ঠিক থাকবে। আর যারা তাঁকে বিশ্বাস করেনা, 
অথচ উত্তম জীবন ও জীবিকা লাভের জন্য প্রয়োজনীয় কাজ করে, 
অথবা তাঁর উপর বিশ্বাস রাখে কিন্তু মৃত অলিগণের কাছে বা 
তাঁদের মাধ্যম ও শাফা'আতে উত্তম জীবন ও জীবিকা চেয়ে তা 
পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করে, তিনি হিকমতের ভিত্তিতে 
তাদের অনেককেও তা দিয়ে থাকেন কেননা; তারা সকলেই তাঁর 
সৃষ্টি। তারা তাঁকে বিশ্বাস করুক আর না-ই করুক, তাঁর 
তাওহীদে বিশ্বাসী হোক আর না-ই হোক এবং তাঁর কাছে সরাসরি 
সকলের জন্যই তাঁর দান অবারিত ।১ তাই কোনো কবরে কারো 


24 এ প্রসংগে আল্লাহ বলেন: 
7555 5) 255 ৩৫ 5 3 এ) EE ৩5 ARG AR LK 
474 


প্রয়োজন পূর্ণ হলে এতে কারো বিভ্রান্ত হবার কোনই অবকাশ 
নেই। 


এছাড়াও আমাদের আরো মনে রাখতে হবে যে, 
কালোবাজারী করে সম্পদ অর্জন করলে তা যেমন আল্লাহরই দান 
হয়ে থাকে, তেমনিভাবে কোনো কবরে কিছু চাওয়ার পর তা 
পেলে তাও আল্লাহরই দান হয়ে থাকবে । এতে কালোবাজারী করা 
যেমন বৈধ হয়ে যাবেনা, তেমনি এতে কবরে কিছু চাওয়াও বৈধ 
হয়ে যাবেনা। সম্পদ দেওয়ার মালিক যেমন আল্লাহ, তেমনি বিপদ 
থেকে রক্ষা করার মালিকও তিনিই। এতে মৃত অলিগণের ওসীলা 
ও শাফা'আতের কোনই হাত নেই “কুরায়শরা লাত, উষ্যা, মানাত 
ও হুবল নামের সৎ মানুষ ও ফেরেন্তাদের মূর্তি ও জিনের মাধ্যম 
ও শাফা'আতে আল্লাহর কাছে উত্তম জীবন ও জীবিকা এবং বৃষ্টির 
জন্য আবদার করে অনেক সময় তা পেতো ৷*২ তাই বলে কি এ- 
কথা স্বীকার করা যাবে যে, তারা তাদের দেব-দেবীদের ওসীলা ও 
শাফা'আতেই এ-সব পেতো? বা তাদের দেব-দেবীদের এ-সব 


“আমি তোমার রবের দান থেকে এদের ও ওদের সবাইকে দিয়ে থাকি । আর 
ইসরাঈল: ২০। 


% ইবনে তাইমিয়্যাঃ, একতেদাউস সিরাতিল মুস্তাকীম; পৃ. ৩২০। 
475 


দেয়ার যোগ্যতা ছিল? তা যদি স্বীকার করা না যায়, তা হলে 
আমাদের কিছু প্রাপ্তির পিছনেও মৃত ওলিগণের মধ্যস্থতা, 
শাফা*আত ও দানের বিষয়কে স্বীকার করা যাবে না। কেননা, 
তাঁরা ওয়াদ, সুয়া, ইয়াগুছ, য়াউক ও নছর এবং ফেরেন্তা ও 
জিনদের মতই আল্লাহর সৃষ্ট জীব। তাঁরা আল্লাহর ওলি হয়ে এবং 
ফেরেন্তারা আল্লাহর অনুগত বান্দা হয়েও যদি আল্লাহ তা'আলার 
ইচ্ছার বাইরে নিজ থেকে মানুষের কোনো উপকার করতে না 
পারেন, তা হলে আমরা যাদের ওলি বলে মনে করি, তাঁরাও 
মৃত্যুর পর মানুষের কোনো উপকার করতে পারবেন না। 
প্রকৃতপক্ষে ওলিদের ব্যাপারে এ ধরনের ধারণা করা কুফরী বৈ 


আর কিছুই নয়। 
এ সম্পর্কে প্রখ্যাত হানাফী আলেম আল্লামা শামী বলেন: 
(০৬০ ১১০] dl 39১95৭। Bras এড 0৩৪৩1) 
“যদি (কেউ) এ ধারণা করে যে, আল্লাহ ব্যতীত মৃত 


মানুষেরা পার্থিব বিষয়াদি পরিচালনায় হস্তক্ষেপ করেন, তা হলে 
তার এ ধারণা কুফরের অন্তর্গত বলে বিবেচিত হবে” । ৭ 


১. ইবনে 'আবিদীন, প্রাপ্তক্ত২/১৭৫। 
476 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কারো কোনো উপকার 
করতে পারেন না: 


কোন মৃত মানুষ যদি কারো উপকার করতে পারে তা হলে 
সর্বাগ্রে তা আমাদের রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এরই 
পারার কথা। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। তাঁর 
তিরোধানের পর মুসলিমগণ বহু অপ্রত্যাশিত ঘটনার শিকার 
হয়েছিলেন; কিন্তু বিপদ থেকে উদ্ধারের জন্য কখনও কোনো 
সাহাবীকে তাঁর রওজা মুবারকে যেয়ে তাঁর নিকট কোনো 
অভিযোগ করতে বা সাহায্য চাইতে দেখা যায় নি। বা তাঁকে 
তাঁদের বিপদ দূর করতে এবং সমস্যার সমাধান করে দেয়ার জন্য 
কিছু বলেছেন বলেও কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবীগণ 
যেমন তাঁর কাছ থেকে কোনো সাহায্য চাননি, তেমনি তিনি নিজ 
থেকে আগ্রহী হয়েও তাঁদের কোনো উপকার করেন নি। তাঁর যদি 
কোনো উপকার করার সামর্থ্য থাকতো, তা হলে তাঁর তিরোধানের 
পরপরই খিলাফতের বিষয় নিয়ে মুহাজির ও আনসারদের মধ্যে 
কোনো বিতর্কের সৃষ্টি হতো না। “উমার রাদিয়াল্লাহু আনহু-কে 
একজন অগ্নিপূজকের হাতে শহীদ হতে হতো না। “উছমান 


477 


রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে শাহাদৎ বরণ 
করতে হতো না। “উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিষয়কে 
নিয়ে ‘আলী ও মু'আবিয়া এর মধ্যে কোনো যুদ্ধবিগ্রহ হতো না। 
গণহত্যা ও শ্লীলতাহানির মত জঘন্য কর্ম সংঘটিত হতো না। 
দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নির্মমভাবে শাহাদৎ বরণ 
করতে হতো না। তাঁর হাদীসসমূহ মানুষের বানানো হাদীসের 
সাথে মিলে একাকার হয়ে যেতো না। ইমাম বুখারী ও অন্যান্য 
মুহাদ্দিসগণ তাঁর রওযা মুবারকের পার্শ্বে যেয়ে তাঁর নিকট থেকে 
তাঁর হাদীসগুলো জেনে নিতেন। ফলে মুসলিম উম্মাহের মাঝে 
মতভেদের সৃষ্টি হতো না। তাঁর হাদীসসমূহের মধ্যে কোন্টি নাসিখ 
ও কোন্টি মানসুখ, তাও জেনে নেয়া সম্ভব হতো। কিন্তু বাস্তবে 
আমরা দেখছি তিনি এ-সব ক্ষেত্রে কোনো কিছুই করতে পারেন 
নি। এতে প্রমাণিত হয় যে, তাঁর এ-সব ক্ষেত্রে কাউকে কোনো 
সাহায্য করার কোনই সামর্থ্য নেই। এই যদি হয় দুনিয়ার শ্রেষ্ঠ 


মানব ও আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের অবস্থা, তা হলে তাঁর 
478 


উম্মতের মাঝে এমন কে থাকতে পারেন, যিনি মৃত্যর পর জীবিত 
মানুষের প্রয়োজন পূরণ করতে পারেন? বস্তৃত কোনো মানুষ মরে 
যাওয়ার পর যদি তার ব্যাপারে এ ধারণা করা হয় যে, তিনি 
এখনও মানুষের উপকার করতে পারেন এবং এ ধারণার ভিত্তিতে 
যদি সে ব্যক্তিকে আহ্বান করা হয়, তা হলে তা হবে প্রকাশ্য 
শির্ক। এ-জাতীয় শির্ককারীদের ব্যাপারে আল্লাহ বলেন: 


90 2 ভরা 5 (০ সু জি AAT HLS ৬) 
[১5:১৮] € 57৯ 59:4৫ Lilt 


“তোমরা যদি তাদেরকে (সাহায্যের জন্য) আহ্বান কর, তা 
হলে তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনলেও তারা 
তোমাদের ডাকের কোনো জবাব দিবেনা । আর কেয়ামতের দিন 
তারা তোমাদের শির্ককে অস্বীকার করবে” ৷. তারা বলবে: প্রভু 
হে! আমরা তাদের সাহায্য করতে পারি বলে ওরা আমাদের প্রতি 
মিছেমিছি যে ধারণা করেছিল, সে ধারণার ভিত্তিতেই ওরা 
আমাদেরকে তাদের সাহায্য করার জন্য আহ্বান করেছে। আমরা 


* আল-কুরআন, সূরা ফাতির : ১৪। 
479 


কখনও তাদেরকে সাহায্যের জন্য আমাদেরকে আহ্বান করতে 
বলিনি। আপনাকে সাহায্যের জন্য আহ্বান না করে আমাদেরকে 
আহ্বান করার করণে ওরা যে শির্ক করেছে, আমরা তাদেরকে তা 
শিক্ষা দেইনি। 


ওলিগণ কারো উপকার করতে না পারার প্রমাণ 

ওলিগণ যে মৃত্যুর পর মানুষের কোনো উপকার করতে 
পারেন না এর জ্বলন্ত প্রমাণ হলো- দীর্ঘকাল থেকে তাঁদের 
কবরকে কেন্দ্র করে অসংখ্য মূর্খ মানুষেরা কত শির্কী কর্ম করে 
থাকতে এমনটি কেউ করলেতো তাঁরা তাতে অবশ্যই বাধা 
দিতেন। কিন্তু তাঁদের মৃত্যুর পর তাঁদের কবরকে কেন্দ্র করে যে- 
সব শিকী কর্ম করা হচ্ছে, তাথেকে তাঁরা কাউকে বারণ করছেন 
না। এতে প্রমাণিত হয় যে, তাঁরা আসলে কিছুই করতে পারেন 
না। যদি পারতেন তা হলে অন্তত তাঁদের কবরে সেজদা করা 
থেকে লোকদের বারণ করতেন। সাধারণ লোকেরা তাঁদেরকে 
অসীম শক্তির অধিকারী বলে মনে করে। তাঁরা যা চান তাই 
করতে পারেন বলে মনে করে। ২০০৩ সালে যখন ইরাক ইঙ্গ- 
মার্কিনীদের অবৈধ হামলার শিকার হয়, তখন ওলীদের গোপন 
শক্তি থাকার ব্যাপারে বিশ্বাসী লোকেরা ভেবেছিল এবার বুশ- 


480 


ব্লেয়ারের খবর হয়ে যাবে। যে মাটিতে শুয়ে আছেন গউছুল 
আ'যম আব্দুল কাদির জীলানী, সে মাটিতে এবার ওদের বারোটা 
বাজবেই। তাঁর অভিসম্পাতে ওরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা 
গেল হিতে বিপরীত হয়ে গেল। ওরা এ-সব মুসলিমদের কাল্পনিক 
বিশ্বাসকে মিথ্যায় পর্যবসিত করে দিয়ে এক মাসের মধ্যেই সমগ্র 
ইরাক দখল করে নিল। কই বড় গীরতো তাঁর দেশ রক্ষার জন্য 
কিছুই করলেন না। এমনকি তাঁদের শক্তিতে বিশ্বাস 
পোষণকারীদের প্রবঞ্চনা করার জন্য শয়তানের পক্ষ থেকেও কিছু 
করা সম্ভব হলোনা। হাজারো নিরপরাধ শিশু ও নারী অন্যায়ভাবে 
দুস্কৃতিকারী দখলদারদের হাতে নির্মমভাবে আত্মাহুতি দিল, তা 
দেখেও তিনি কিছু করলেন না। এরপরেও কি এ-কথা বিশ্বাস 
করা যায় যে, ওলিগণ অনেক কিছু করতে পারেন!? কেউ হয়তো 
বলতে পারেন যে, সাদ্দাম হোসেনের স্বৈরশাসন থেকে দেশের 
জনগণকে রক্ষার জন্য হয়তো আব্দুল কাদির তাঁকে সাহায্যের জন্য 
আহ্বানকারীদের ডাকে সাড়া না দিয়ে নীরব ছিলেন। এমন 
চিন্তাকারীকে বলবো: সাদ্দাম হোসেনকে যদি সরাতেই হয়, তা 
হলে তা বুশ আর ব্লেয়ারকে দিয়ে কেন? সাধারণ মানুষের বিশ্বাস 
অনুযায়ী তিনি নিজেই তো তাকে সরানোর জন্য যথেষ্ট ছিলেন। 
তা না হয় আল্লাহর কাছে বলে দিতেন-প্রভু! সাদ্দামকে সরিয়ে 
দাও। ফলে আল্লাহ তাকে সরিয়ে দিতেন। কিন্তু তিনি কিছুই 


481 


করলেন না। যা হবার তা-ই হয়ে গেল। এ-সব কিছু মিলে এ- 
কথা প্রমাণিত হয়ে গেল যে, আসলে ওলিগণ সাধারণ মানুষের 
মতই মৃত। সাধারণ মৃত মানুষের মত তাঁরাও কারো জন্যে কিছুই 
করতে পারেন না। কোনো অন্যায়ের কথা তাঁরা নিজ থেকে 
জানতে পারেন না, জানতে পারলেও তাঁরা তা রোধ করতে 
পারেন না। সে জন্যেই যুগ যুগ ধরে তাঁদের কবরকে কেন্দ্র করে 
শিকী কর্ম অহরহ হয়েই চলেছে। এর পরেও কি আমরা তাঁদের 
নিয়ে এসব আকাশকুসুম ও অলীক কল্পনা লালন করতেই 
থাকবো? 2. 


দ্বিতীয় অপকৌশল: 

বেলায়তের দাবীদারদের দ্বারা কিছু তেলেশমাতি প্রকাশ 

আমাদের এ বিষয়টি জানা আবশ্যক যে, যারা ঈমান ও সৎ 
কর্ম করে বা না করে ওলি হওয়ার দাবী করে এবং বাহ্যিকভাবে 
চমক সৃষ্টিকারী কিছু কাজ-কর্ম দ্বারা তারা জনগণকে নিজেদের 
ওলি হওয়ার কথা প্রচার করতে চায়, তারা কোনো দিনই আল্লাহর 
ওলি নয়। প্রকৃত পক্ষে তারা শয়তানেরই ওলি। এদের দ্বারা কিছু 
আশ্চর্যজনক কাজ-কর্ম সংঘটিত হয়ে থাকলেও তা মূলত 
শয়তানেরই তেলেশমাতি। শয়তান এদের কারো অবগতি এবং 
কারো অবগতির বাইরে তাদের রক্ত-মাংসের সাথে মিশে গিয়ে 





482 


তাদের দ্বারা অনেক অদ্ভূত কর্ম সংঘটিত করায়। অনেক সময় 
জিজ্ঞাসাবাদ ছাড়াই তার নাম ও আগমনের উদ্দেশ্য বলে দিতে 
পারে। অনেক সময় তাদের সামনে উপস্থিত লোকদেরকে তারা 
কারো আগমনের আগাম সংবাদ দেয়। বাস্তবের সাথে তাদের 
কথা মিলেও যায়। অনেকে যখন পাগলের বেশে গোরস্থান ও বন- 
জঙ্গলে ঘুরে বেড়ায় তখন মস্তবড় একজন আল্লাহওয়ালা ও অচেনা 
মানুষের আকৃতিতে এসে শয়তান নিজেকে তাদের কাছে খিযির-- 
এর পরিচয় দিয়ে কিছু উপদেশবাণী দিয়ে যায়। কখনও খিযির 
এর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সেবা করার জন্য কোনো গাছ 
বা কোনো বস্তু দিয়ে যায়। আবার কাউকে স্বপ্নের মাঝে কিছু দিয়ে 
জনগণকে তা তা'বীজ হিসেবে ব্যবহার করতে দেয়ার উপদেশ 
দিয়ে যায়। আবার যখন তারা কোনো ওলির কবরের পার্থে বসে 
মুরাকাবা করে তখন অদৃশ্যে থেকে সে তাদের সাথে অনেক সময় 
কথাও বলে। 


শয়তানের এ ধরনের তেলেশমাতি প্রকাশ প্রসঙ্গে ইমাম 
ইবনে তাইমিয়্যাঃ রেহ.) বলেন: 


“যারা শয়তাদের পছন্দনীয় কর্ম যেমন: শির্ক, ফাসেকী ও 


অপরাধমূলক কাজ করে, শয়তান তাদের সাথে বন্ধুত্ব স্থাপন 
483 


করে। ফলে তাদের বন্ধু যাতে তার কাশফ প্রকাশ করতে পারে 
সে-জন্যে কখনও তারা তাকে গায়েব সম্পর্কিত কোনো বিষয়ের 
তথ্য প্রদান করে। কখনও যাকে সে কষ্ট দিতে চায় তাকে তারা 
হত্যা, অসুস্থতা ইত্যাদি দ্বারা কষ্ট দেয়, কখনও কোনো মানুষকে 
সে ধরে আনতে চাইলে তারা তাকে ধরে নিয়ে আসে, কখনও 
তারা তার জন্য মানুষের কোনো অর্থ সম্পদ, খাদ্য দ্রব্য ও 
পোশাক ইত্যাদি চুরি করে এনে দেয় এবং সে এ-সবকে ওলিদের 
কারামত বলে মনে করে, কখনও তারা তাকে বাতাসে উড়িয়ে 
অনেক দূরবর্তী কোনো স্থানে নিয়ে যায়, কখনও ‘আরাফার দিন 
বিকেলে মক্কা শরীফে নিয়ে যায় এবং তাৎক্ষণিকই আবার ফিরিয়ে 
নিয়ে আসে এবং সে এটাকে (নিজের) কারামত বলে মনে করে, 
অথচ সে মুসলিমদের হজ্জ করেনি, হজ্জের জন্য কোনো এহরামও 
বাঁধেনি, তলবিয়াও পাঠ করেনি, কা'বা শরীফের তাওয়াফ এবং 
সাফা ও মারওয়াতে সা'য়ীও করেনি, অথচ সর্বজন বিদিত ব্যাপার 
যে, এ ধরনের কর্ম মারাত্মক ধরনের পথ ভষ্টতা ” ৩৪৫ 


*5 তিনি বলেন: 

DUS 5 ০৬০০ 3৮8] IA ৩০ St ও ০৬৪ 059919০৮৬৯5 
9522 50531 22 ৩০ 35382 DU 3 ০৬ MED 3 ০৯৭] ০০2 SIE 
5 5 5 ০৪ ৬০ ০০০ এ ওঠ ৪৩ 2 55০১ ৬ ৩ ০০৪০০ 2 


০১ ০ 5 ও ১2৬৮১ ৯৪ ৩০ AO এ ০০ 3৯০০৯ ৩ এ 39০ 
484 


তিনি এ প্রসঙ্গে আরো বলেন: 


“মুশরিকদের পথত্রষ্টতার সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই 
সব বিষয়াদি যা তারা কবর নামের প্রতিমার কাছে দেখতে বা 
শুনতে পায়। উদাহরণস্বরূপ সে-সব বিষয়ের কথা বলা যায় যা 
তারা কোনো অনুপস্থিত ব্যক্তির আগমন সম্পর্কে আগাম সংবাদ 
অথবা এমন কোনো বিষয় যার দ্বারা কোনো প্রয়োজন পূর্ণ হয়েছে 
বা অনুরূপ কিছু শুনতে বা দেখতে পায়। সেই সব মুশরিকদের 
মধ্যকার কেউ যখন কোনো কবর ফেটে উজ্জ্বল কোনো শেখকে 
বেরিয়ে এসে তাকে আলিঙ্গন করতে অথবা তার সাথে কথা 
বলতে দেখে, তখন সে মনে করে এই শেখ হলেন কবরস্থ নবী। 


| এ ০৯৯০ AAS St DU 3 5 রঃ SAS ০ শা ia 
lS ln iad ৯৩3১ 3 2০০ পলি একি এ ৩৯৯৩১ এ ৩৬৩ 
৩৯১ ৪৬ 3 ১ এ ENS ১ 2৬ শে তে এ নাশ 
10১০] ৮০০০15৯00০০ 3 Aly Ld 
ইবনে তাইমিয়্যাঃ, আল-কা'ইদাতুল জালীলাঃ ফিত তাওয়াসসুলি ওয়াল 
অছীলাঃ; সম্পাদনায় সৈয়দ রশীদ রেজা, (...: মাকতাবাতিছ ছেকাফাতিত 


দ্বীনিয়্যাঃ, সৃংস্করণ বিহীন, তারিখ বিহীণ), পৃ. ২৯। 
485 


অথচ প্রকৃতপক্ষে নবীর কবর ফেটে যায় নি, শয়তানই তাকে তা 
নাটক করে দেখিয়েছে” ।.৬৬ 


তিনি আরো বলেন: 


“যারা মৃত কোনো নবী বা অপর কাউকে আহ্বান করতে বা 
দূর থেকে যখন তাঁদেরকে সাহায্যের জন্য আবেদন করে তখন 
তারা তাঁদের আকৃতিতে কাউকে দেখতে পায় অথবা যাকে তারা 
এবং সে দৃশ্যমান লোক তাদেরকে বলে: আমি অমুক, এই বলে 
সে তাদের সাথে কথা বলে, তাদের প্রয়োজন পূর্ণ করে দেয়, 
তখন তারা মনে করে: যে মৃত ব্যক্তিকে তারা সাহায্যের জন্য 
আহ্বান করেছিল সেই ব্যক্তিই তাদের সাথে কথা বলেছে ও 


+, তিনি বলেন, 
৩০ ০৬৬ 33391 ০৪ ৯১৯3 4352 ৩ SAA ০১০০ ০৯৪ ০ ৩! 
9231 Dl aol ১৬ 18 5৩১ ৬ 3 সি 2১০ ৬৮০ ০2 জা 
70 ১ ond ভা ১৯ DS ৩9৮ wk 949৬ fo Gt CS 
১ এ ০ ০৬৭ 13 ৪৯৩ পে 
ইবনে তাইমিয়্যাঃ, আত্তাওয়াস্সুল ওয়াল ওসীলাতু ; পৃ.৩১, ৩২। 
486 


তাদের প্রয়োজন পূর্ণ করে দিয়েছে, অথচ এ কথোপকথনকারী 
হচ্ছে জিন ও শয়তান” । ৩৭ 


এভাবে বিভিন্ন উপায়ে শয়তান তার তেলেশমাতি প্রকাশ 
করে এদেরকে ও সাধারণ লোকদেরকে তাদের ওলি হওয়া এবং 
তাদের দ্বারা সংঘটিত বিষয়াদিকে তাদের ওলি হওয়ার নিদর্শন বা 
কারামত বলে বুঝাতে চেষ্টা করে। পক্ষান্তরে যারা প্রকৃতপক্ষে 
আল্লাহর ওলি সাধারণত তাঁদের দ্বারা কোনো কারামত প্রকাশিত 
না হওয়ায় এবং তাঁদের দ্বারা শয়তানের কোনো তেলেশমাতিও 
প্রকাশিত না হওয়ায় অজ্ঞ লোকেরা তাদেরকে সাধারণ মানুষ 
হিসেবে গণ্য করে। 


অপরদিকে যে সকল সৎ ব্যক্তিদের দ্বারা তাঁদের জীবনকালে 
কবরগুলোকেও শয়তান তার তেলেশমাতি প্রকাশের আস্তানায় 
পরিণত করে। তাঁদের কবরের খাদিমদের রক্ত-মাংসে মিশে যেয়ে 
কবরে অবস্থান গ্রহণকারী বা যিয়ারতকারীদেরকেও নানাভাবে 
তেলেশমাতি দেখিয়ে বিভ্রান্ত করে। সময়ের পরিবর্তনে ধর্মের 


+ তদেব; পৃ.৩০। 
487 


প্রকাশের ধরনও ততই বাড়ছে । যারা ফকিরী বেশে রাস্তায় উলঙ্গ 
বা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, শয়তান তাদের সাথেও মিশে 
তার তেলেশমাতি প্রকাশ করছে। এ অবস্থায় কবরে যারা ঘুরে 
বেড়ায়, অজ্ঞ লোকদের দৃষ্টিতে তাদেরকেও ওলি বানিয়ে ছাড়ে। 
এ-জাতীয় ওলিদের প্রসঙ্গে মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) 
বলেন: 

“কেউ যদি তার কাশফ দ্বারা অদৃশ্য কোনো বিষয় বা 
ভবিষ্যতের কোনো বিষয়ের সংবাদ দেয়, তা হলে এটি সে ব্যক্তির 
কামিল হওয়ার কোনো দলীল নয় এবং এটি তার আল্লাহর 
নিকটবর্তী হওয়ারও প্রমাণ বহন করেনা। কারণ, কারো কাশফ 
হওয়ার জন্য সে ব্যক্তির মুসলিম হওয়া শর্ত নয়। কেননা, কাশফ 
একজন পাগল ও কাফির ব্যক্তিরও হতে পারে। প্রকৃত কথা হলো: 
অদৃশ্য সম্পর্কে কাশফ হওয়ার বিষয়টি শরীরের একটি গোপন 
শক্তির সাথে সম্পর্কযুক্ত। এটি একজন কাফির, ফাসিক ও 
পাগলেরও হতে পারে এবং তাদের অধিকাংশ কাশফ বাস্তবের 
সাথে মিলেও যায়। এ-জাতীয় কাশফ প্রকাশকারীদের আল্লাহর 
নিকটবর্তী হওয়ার সাথে কোনই সম্পর্ক নেই। তবে সাধারণ 
লোকেরা বর্তমানে এ ধরনের কাশফের দ্বারাই আকৃষ্ট হয়। যখনই 
এমন কোনো ব্যক্তির দ্বারা কোনো কাশফ হতে দেখে, তখনই 
তারা সে ব্যক্তিকে কামিল মানুষ বলে মনে করে, ফলে নিজেরা 


488 


এতে বিভ্রান্ত হয়, অপরকেও বিভ্রান্ত করে”।.৩৮ তাই কারো দ্বারা 
কোনো কাশফ হওয়া বা কোনো ধরনের তেলেসমাতি প্রকাশিত 
হওয়া দেখলেই আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না। এ-জাতীয় 
লোকদের ব্যাপারে সতর্ক থাকার জন্য ইমাম শাফিঈ (রহ.) বলেন: 


৯ 19০০ ১৩ Al 3 5৮ 3 5 ৬ ৬৯৯ এগ শি) BY 


Ll SES ৬ ৮৭1৮০০ 


“যখন তোমরা কোনো ব্যক্তিকে পানির উপর চলতে এবং 
বাতাসে উড়ে বেড়াতে দেখ, তখন কুরআন ও সুন্নাতের সাথে সে 
ব্যক্তির কর্ম ও আচরণ মিলিয়ে না দেখে তার দ্বারা প্রতারিত হবে 
না] 


যারা ওলি না হয়েও বেলায়তের মিথ্যা দাবী করে, শয়তান 
যে তাদের ঘাড়ে সওয়ার হয়ে তেলেশমাতি দেখায় এর প্রমাণে 


+ মুহাম্মদ শফী’, মাজালিসু হাকীমিল উম্মাত; (দিল্লী: রববানী বুক ডিপো, 
সংস্করণ বিহীন, ১৩৯৬হি:), পৃ. ৪৯-৫০। 


+, ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাগুক্ত ; পৃ৫৭৩। 
489 


মহান আল্লাহ বলেন: 


€ 8৯ 431 % ৬45 Ge 46 ৩৬ চা ১) 
[৫ 5):৮121] 


“আপনি বলুন:আমি কি তোমাদেরকে তাদের সন্ধান দেব 
যাদের উপরে শয়তানরা অবতীর্ণ হয় ? শয়তানতো অবতীর্ণ হয় 
প্রত্যেক মিথ্যুক ও পাপিষ্ঠের উপর” । ২০ 


শয়তান মানুষদের পথভ্রষ্ট করার জন্য যেমন বেলায়তের 
মিথ্যা দাবীদার ও পাপিষ্ঠদের সাথে সখ্যতা গড়ে তুলে, তেমনি সে 
অনেক ভাল মানুষদেরকেও বিভ্রান্ত করার জন্য তাদের সাথে 
সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। যারা শরী'আতের জ্ঞানে পরিপক্ক 
থাকেন আল্লাহর রহমতে তারা তার বিভ্রান্তির হাত থেকে রক্ষা 
পান। কিন্তু যাদের জ্ঞানের পরিধি স্বল্প তারা অনেক সময় তার 
বিভ্রান্তির শিকার হন। একদা আব্দুল কাদির জীলানী (রহ.)-কেও 
শয়তান বিভ্রান্ত করতে এসেছিল। তিনি বলেন: 


১. আল-কুরঅন, সূরা শু'আরা: ২২১-২২২। 
490 


“একদা আমি উপাসনায় লিপ্ত ছিলাম, হঠাৎ করে একটি বড় 
আরশ দেখতে পেলাম, যার উপরে রয়েছে একটি নূর, সে নূর 
থেকে আমাকে সম্বোধন করে বলা হলো: হে আব্দুল কাদির ! 
আমি তোমার রব, অন্যের উপর আমি যা হারাম করেছি, তোমার 
জন্য তা হালাল করে দিলাম। এ-কথা শুনার পর আব্দুল কাদির 
বললেন: (9৯ 3! 4! 3 এ এ৷ ০5) তুমি কি সেই আল্লাহ যিনি 
ব্যতীত অপর কোনো ইলাহ নেই? হে আল্লাহর শত্রু ! দূর হও 
এখান থেকে । তিনি বলেন: এ-কথার পর আরশের সেই আলো 
ছিন্নভিন্ন হয়ে গেল এবং তা অন্ধকারে পরিণত হল। অবশেষে 
আমাকে লক্ষ্য করে শয়তান বললো : দ্বীনের ব্যাপারে তোমার 
অগাধ জ্ঞান ও তোমার নিজের অবস্থা সম্পর্কে তোমার সম্যক 
অবগতির দ্বারা আমার চক্রান্ত থেকে তুমি বেঁচে গেলে। আমি এই 
প্রক্রিয়ায় সত্তর ব্যক্তিকে বিভ্রান্ত করেছি” ।৩৫১ 


%1, ইবনে তাইমিয়্যাহ, আত-তাওয়াসসুলু ওয়াল ওসীলাতু; পৃ. ৩১। আব্দুল 
কাদির জীলানী (রহ.)-কে প্রশ্ন করা হয়েছিল : এ আলো যে শয়তানের, তা 
আপনি কী করে বুঝলেন? জবাবে তিনি বলেন : আমি তার কথা ( ও 
I ৪ ০৮০৯ ৮ ৬ ০০৬০ এর দ্বারা তাকে বুঝতে পেরেছি। কেননা, 


আমি জানি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরী'আত রহিত 
491 


করার জন্য চেষ্টা করতে পারে, তা হলে যারা জ্ঞান ও তাকওয়ার 
ক্ষেত্রে তাঁর সমতুল্য নয়, তাদের কাছে যে সে কতভাবে বিভ্রান্ত 
করার চেষ্টা করে থাকবে, তা সহজেই অনুমান করা যায়। বস্তুত 
লাভের ফিকির নিয়ে বিভিন্ন কবর ও জঙ্গলে পাগল বা মজ্যুব হয়ে 
দেখিয়ে বিভ্রান্ত করে। সে জঙ্গলে ও কবরে তাদের নিকট খিযির 
এর পরিচয় দিয়ে আগমন করে। আবার কারো কাছে আব্দুল 
কাদির (রহ.)-এর নিকট আগমনের ন্যায় আল্লাহর পরিচয় দিয়ে 
আগমন করে। যেমন মাহবুবে খোদা দেওয়ানবাগী এমনটি দাবী 
করেছে। সে নাকি আল্লাহ তা'আলাকে একটি যুবকের মত 
দেখেছে।৬২ 


ও পরিবর্তন হবার নয়। তা ছাড়া সে বলেছিল: আমি তোমার রব। কিন্তু 
তার পক্ষে (৯ 3] এ! 3 এ 41 5) এ কথা বলা সম্ভব হয়নি। এখথেকেও 
তার শয়তান হওয়ার বিষয়টি বুঝতে পেরেছি।” 


352 দ্বিতীয় অধ্যায়ের ৪০ নং টীকা দ্রষ্টব্য । 
492 


মোটকথা যারাই আল্লাহর ওলি হওয়ার শরী'আত নির্ধারিত 
ঈমান ও তাকওয়ার পথ বাদ দিয়ে বৈরাগ্য অবলম্বনের মাধ্যমে 
আল্লাহর ওলি হতে চায় এবং এ অবস্থায় আল্লাহ, রাসূল, খিষির ও 
কোনো ওলির সাথে সাক্ষাৎ পেতে চায়, শয়তান তাদের সাথে 
কোনো একটি আকর্ষণীয় আকৃতিতে এসে বলে- আমি আল্লাহ বা 
রাসূল বা খিষির অথবা সেই অলি, যার সাথে তুমি সাক্ষাতের জন্য 
অধীর আগ্রহে অপেক্ষা করছো। কিন্তু তারা তাদের অজ্ঞতার 
কারণে এ কথা বুঝে উঠতে পারেনা যে, আসলে তাদের সাথে যে 
সাক্ষাত করেছে সে হলো শয়তান। 


আল্লাহ ও রাসূলকে কারা স্বপ্নে দেখতে পারেন? 

আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বপ্নে 
কেবল তারাই দেখতে পারেন যারা ঈমান ও ‘আমলে সালেহ এর 
গুণে গুণান্বিত।৩** কিন্তু, যাদের অবস্থা উপরে বর্ণিত হয়েছে তারা 


৯, যারা আহলুত তাওফীক কেবল তাঁরাই রাসূল কে স্বপ্নে দেখতে পারে। কিন্তু 
যারা তাদের দলভুক্ত নয়, তাদের স্বপ্নে দেখার বিষয়টি সত্য হতেও পারে, 
আবার মিথ্যাও হতে পারে। কেননা, শয়তানের চক্রান্তের মাধ্যমে একজন 
যিন্দিক তথা কাফিরের দ্বারাও অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, যেমন তা 


হয়ে থাকে একজন সত্যবাদীর জন্য কারামতস্বরূপ। তবে উভয়ের মাঝে 
493 


কোনো দিন তাঁদেরকে জাগ্রত অবস্থায় দেখাতো দূরের কথা, 
কখনো স্বপ্নে দেখারও কথা নয়। তা ছাড়া আল্লাহ তা'আলাকে 
জাগ্রত অবস্থায় পৃথিবীতে থাকাকালে স্বয়ং রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-ও দেখেন নি। মে'রাজের রাতে কোনো এক 
স্থানে আল্লাহর সাথে তাঁর একান্ত কথা-বার্তা হওয়ার সময় তিনি 
কি আল্লাহ তা'আলাকে স্বচক্ষে দেখেছিলেন? এ নিয়ে মুসলিম 
মনীষীদের মাঝে মতভেদ রয়েছে । কারো মতে স্বচক্ষে দেখেছেন। 
তবে অধিকাংশ মনীষীদের মতে স্বচক্ষে দেখেন নি। বরং অন্তর 
চক্ষু দিয়ে দেখেছিলেন।.”* এবং পর্দার অন্তরাল থেকেই উভয়ের 


পার্থক্য অর্জিত হবে কিতাব ও সুন্নাতের অনুসরণের দিক বিবেচনা করে। 
যিনি কিতাব ও সুন্নাতের অনুসারী হবেন তাঁর স্বপ্ন সত্য হবে, আর যিনি 
কিতাব ও সুন্নাতের অনুসারী হবেন না, তার স্বপ্ন মিথ্যা হবে। দেখুন: ইবনে 
হাজার আসক্ালানী, ফতহুলবারী; ১২/৩৮৫। 
১ ৯১৩ ৩০৯ ৩৬ ০৬৯৯ ৬০ ০৯ bl GA ০৯ ও ০৬ না Ss 
bes Bl ০০৪ Baad ৪ US 95০3১ DY ৬৮০৪ ৬৯০৪ ০৪ 
এও ০০) SUSY ESL 
১, এ প্রসঙ্গে মুল্লা আলী কারী হানাফী বলেন: 
2৩ 3 29129 935 ৬৭] ও 01 2৪১ 90৬৩! এ ৪০৬) 3 মা ০৯৩01 
এ 9৩ Sal ও 0১৯ ও ৮০০1 ES 5 9৩2 শি AG 


6 9৮) আর ৪০০9 ৪ dl ৮০ এ ৬৪ ৮০৮ ৬এ। ও অল 
494 


মাঝে কথা-বার্তা হয়েছিল। কুরআনুল কারীম দ্বারা এ কথারই 
সত্যতার প্রমাণ পাওয়া যায়। মহান আল্লাহ বলেন: 


৫567 ৩৬৯ 565 ০৪ 0 YD হুক এ AD ৩৫ ০৩ ) 


[০৭ 7)৯)]€ 25 ০4১২৮ 22 ৯ 


“আর কোনো মানুষের পক্ষে এমনটি হওয়া সম্ভবপর নয় 
যে, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তবে তিনি মানুষের 
সাথে ইলহাম বা পর্দার অন্তরাল থেকে কথা বলেন। অথবা (সে 
জন্য) তিনি কোনো দূত প্রেরণ করেন, অতঃপর সে দূত আল্লাহ 
যা চান তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেন” ।৬*এ আয়াত দ্বারা 
প্রমাণিত হয় যে, মহান আল্লাহ মানুষের সাথে মোট তিনভাবে কথা 
বলেন: 


০৮০০) 5 05 5 ৮০৩১৭ এ dl op AL All ৩৩ LSS ৪৪১৩ 
"৩ 3 52৮ 4১ ৩ ০০৪ de Dl ৬০ SH 
--দেখুন: ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাপ্তক্ত;পৃ ১৮৪। 


১, মাওলানা মুহাম্মদ শফী“ প্রাপ্তক্ত; পৃ.১২২৬। 
495 


এক, ওহী অর্থাৎ গোপন পন্থায় ইলহাম বা স্বপ্নের মাধ্যমে। এ 
প্রক্রিয়ায় তিনি নবী-রাসূল ও সাধারণ মানুষের সাথে কথা 
বলেন। 


দুই, পর্দার অন্তরাল থেকে কথা বলেন। 


তিন, রাসূল তথা ফেরেন্তা প্রেরণের মাধ্যমে কথা বলেন। মাওলানা 
মুফতী মুহাম্মদ শফী‘ও উপর্যুক্ত আয়াতের ব্যাখ্যায় এ 
অভিমত ব্যক্ত করেছেন । ৬৬ 


আল্লাহ তা'আলা যখন মানুষের সাথে উপর্যুক্ত এ তিন 
মাধ্যমে কথা বলে থাকেন, তখন স্বাভাবিকভাবেই এ-কথা প্রমাণিত 
হয় যে, মে'রাজের রজনীতে তিনি রাসূল-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর সাথে পর্দার অন্তরাল থেকেই কথা বলেছিলেন। 
মুসাও আল্লাহ তা'আলাকে সরাসরি দেখার জন্য আবেদন 
করেছিলেন । আল্লাহ তাঁকে বলেছিলেন: 


i ZTE Vee Taz রি EAT Met 1551 UE 
956 ০955 4৫8৩ SEEN ON FLT পু গা ৩৪5 ৮৫ 5 
[16৮5১1০0452 555 8০5 ৬1 01540 12৫ 


*, তদেব; পৃ১২২২। 
496 


“তুমি আমাকে কস্মিনকালেও (সরাসরি) দেখতে পারবে না, 
তবে তুমি পাহাড়ের দিকে তাকাও সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে 
থাকে, তা হলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তাঁর 
প্রভু পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, তখন 
তিনি সেটাকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে 
গেলেন” ।** এ আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে, এ দুনিয়াতে 
থাকাবস্থায় বা আখেরাতের পূর্বে আল্লাহ তা'আলাকে চর্মচক্ষে দেখা 
কোনো নবী-রাসূল ও ওলিদের পক্ষেও সম্ভবপর নয়। 


যুক্তির দিক থেকে দুনিয়ায় আল্লাহ তা'আলাকে স্বচক্ষে 
দেখার সম্ভাবনা থাকলেও বাস্তবে যখন মুসা এবং আমাদের 
রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষে আল্লাহ 
তা'আলাকে সরাসরি দেখা সম্ভব হয়নি, তখন অন্য কারো পক্ষে 
যে তা আদৌ সম্ভবপর হবে না, তা বলা-ই বাহুল্য। এর পরেও 
কেউ যদি এ দুনিয়ায় আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখেছে বলে 
দাবী করে, তবে সে যে একজন মস্তবড় মিথ্যুক হবে, তাতে 
সন্দেহের কোনো অবকাশ নেই। যারা রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 


*/ আল-কুরআন, সূরা আ'রাফ : ১৪৩। 
497 


আলাইহি ওয়াসাল্লাম-ব্যতীত অপর কারো জন্যে এ পৃথিবীতে 
আল্লাহ তা‘আলাকে স্বচক্ষে দেখার কথাকে বিশ্বাস করে এদেরকে 
ইমাম কাওয়াশী অমুসলিম বলে আখ্যায়িত করেছেন। ৬৮ 


আক্বীদা বিষয়ক কবিতায় জনৈক কবি বলেন: 
1১৮ 3 Gb 3243) 4153 ™ ক 58 GANG IG ৩৭১ 
1১০3 EAE ০০03 UE 53 MANS ০৪৬৩ 


“যে বলে আল্লাহকে দুনিয়ায় স্বচক্ষে দেখা যায়, সে হলো 
যিন্দীক, সে তো সীমালজ্ঘন করেছে। আল্লাহর কিতাব এবং সকল 
রাসূলদের বিরুদ্ধাচরণ করেছে। আর শরী'আত থেকে বিপথগামী 
হয়ে বহু দূরে চলে গেছে” । ৮৯ 


অপর দিকে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
ওফাতের পর তাঁকেও তাঁর সাহাবীগণ কখনও জাগ্রত অবস্থায় 


৯৯ইমাম কাওয়াশী সূরা নাজম এর তাফসীরে বলেন: 
1০০ ০৪০০০ le এটা একি পি ৪৭ ৩১ ৬৯ এ dl ৪১ ৯৪০০3" 
:দেখুন:ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাগুক্ত;১৮৪। 
+, তদেব; পৃ.১৮৬। 
498 


দেখতে পায়নি। এমতাস্থায় যারা আল্লাহ ও তাঁর রাসূলকে জাগ্রত 

অবস্থায় দেখার কথা বলে তারা আসলে শয়তানকেই দেখে। 

“রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যারা স্বপ্নে দেখে 

তারা তাঁকে জাগ্রত অবস্থায়ও দেখতে পাবে” এ মর্মে একটি 

হাদীস বর্ণিত হয়ে থাকলেও রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মুখ নিঃসৃত মূল বাণীটি কী, এ নিয়ে এ হাদীসের 
বর্ণনাকারীদের মাঝে মতভেদ রয়েছে। ইমাম মুসলিম এর বর্ণনায় 
বর্ণনাকারীগণ সন্দেহ প্রকাশ করে বলেছেন:“যে আমাকে স্বপ্নে 
দেখলো সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, অথবা সে যেন 
আমাকে জাগ্রত অবস্থায় দেখলো” ।** রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর মূল বাণী যদি “সে যেন আমাকে জাগ্রত 
প্রাগুক্ত; কিতাবুর রু্য়া, বাব নং ১০, হাদীস নং ৬৫৯২), ৬/২৫৬৭; ইবনে 
হাজার 'আসকালানী, ফতহুলবারী; ১২/৩৮৩; মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুর 
রুণ্যা, হাদীস নং ২২৬৬), ৪/১৭৭৫। 

* ইমাম মুসলিম এর বর্ণনায় সন্দেহ প্রকাশ করে বলা হয়েছে ( 3 $l 
ib ও 3১ ৩৩ 31428) “আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে 
অথবা সে যেন আমাকে জাগ্রত অবস্থার মতই দেখলো”এ কথা বর্ণিত 
হয়েছে। ইমাম ইসমাঈলী উক্ত কথার বদলে বলেছেন: (2৮1 ও 3 ১৪) 
“যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায়ই দেখলো” । 


দেখুন:মুসলিম, প্রাগুক্ত; ৪/১৭৭৫। 
499 


অবস্থায় দেখলো” এমনটি হয়, তা হলে এ হাদীস নিয়ে কোনো 
জটিলতা নেই। তা না হয়ে যদি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মূল বাণী “সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে” 
হয়ে থাকে, তা হলে এ হাদীসের সঠিক অর্থ কী হবে, এ নিয়ে 
মনীষীগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তাঁরা বলেছেন: 


যদি রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর মূল 
বাণী হয় “সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে”- তা হলে এ 
বাক্যটি তাঁদের মতে একটি জটিল বাক্য। এর সমাধানে তারা 
মোট ছয়টি মতামত ব্যক্ত করেছেন। যা সংক্ষিপ্তাকারে নিম্নে বর্ণিত 
হলো: 


এক, এটি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- একটি উপমা 
স্বরূপ বলেছেন। অর্থাৎ -যে তাঁকে স্বপ্নে দেখবে, তার এ 
দেখাটি তাঁকে জাগ্রত অবস্থায় দেখার মতই হবে। 


দুই, যে এমনটি দেখবে সে জাগ্রত হয়ে তার এ স্বপ্নের ব্যাখ্যা 
যথাযথভাবে দেখতে পাবে। 


500 


তিন. এ হাদীসটি তাঁর সমসাময়িক লোকদের সাথে সংশ্লিষ্ট । 
অর্থাৎ-তাঁর সময়কার যে ব্যক্তি তাঁকে না দেখে ইসলাম 
গ্রহণ করার পর এমন স্বপ্ন দেখবে, সে তাঁকে তাঁর 
জীবদ্দশায় কিছু দিন পরে হলেও দেখতে পারে। 


চার. যে এমন স্বপ্ন দেখবে সে রাসূলের আয়নাতে তাঁকে দেখতে 
পাবে। যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 
দেখেছিলেন। 


পাঁচ, যে এমনটি দেখবে, সে কেয়ামতের দিন তাঁকে বিশেষ 
বৈশিষ্ট্যের সাথে দেখতে পাবে। 


ছয়, যে এমনটি দেখবে, সে বাস্তবে তাঁকে জাগ্রত অবস্থায় 
দেখতে পাবে। তবে এ অর্থ গ্রহণের ক্ষেত্রে বাস্তব কিছু 
সমস্যা রয়েছে যা তা গ্রহণের পথে অন্তরায় সৃষ্টি করে 
থাকে ।৩ হাদীসবিদ ইবনে হাজার ‘আসক্কালানী উক্ত 


36৫.তিনি বলেন: 

22991 উ 4% ads ০১ ১৯৪ ail ৮ Sf ৬০০ মদ LIN ৮০৩ 

40৬৩ Abi ও Sx ৬৩০ 9 জিও লা ও 99 SSG SAN 
501 


বাহ্যিক অর্থকে একটি জটিল ও অবিশ্বাস্য অর্থ বলে মন্তব্য 
করেছেন। ৩৩ 


খিধির এর সাক্ষাৎ: 


এ SE BAS 2 এ) 95 0 HS এ ৩ম ০৫ এমা ০৯১ ০০৬ 
১২০ 2৬৪) ex le এ পিউ ০৬ সা ৩1৯ © ১ এশা 0) 
ও 45 এ ৬১০ বাঁ ও 2৪0০৫ ৩৬৯ ০৭ 3৮ YN ৮৮০ 

০৪) or PAD ৩ ad 3 cable ও এ জনা 


দেখুন: ইবনে হাজার, ফাতহুলবারী, ১২/৩৮৫। 


+, এক দল সালেহীন থেকে বর্ণিত হয়েছে যে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পর পুনরায় তারা তাঁকে জাগ্রত অবস্থায়ও 
দেখেছেন। কিছু বিষয় সম্পর্কে তারা তাঁকে জিজ্ঞাসাও করেছেন। এবং 
জিজ্ঞাসার ফলাফলও সঠিকমত পেয়েছেন। ইবনে হাজার এ-কথা উল্লেখ 
করে বলেন: তাদের এ দাবী যদি সত্যি হয়, তা হলে তা একটি জটিল 
বিষয় হিসেবে গণ্য হবে। কেননা, এতে তারা সাহাবী হওয়ার মর্যাদা 
পাবেন, এবং কেয়ামত পর্যন্ত যারা এভাবে রাসূলকে দেখেছে বলে দাবী 
করবে, তারাও সাহাবী হওয়ার মর্যাদা পাবে। অপর পক্ষে এমনও কিছু 
মনীষী রয়েছেন, যাঁরা রাসূলকে স্বপ্নে দেখেছেন বলে বর্ণানা করেছেন, কিন্তু 
তারা তাঁকে জাগ্রত অবস্থায় দেখার কথা বলেন নি। সে-জন্য যারা রাসূলকে 
জাগ্রত দেখার কথা বলেন তাদের কথাকে বাহ্যিক অর্থে গ্রহণ করলে তা 


একটি জটিল অর্থ বলেই প্রতীয়মান হয়। দেখুন: তদেব। 
502 


খিষির আলাইহিস সালাম জীবিত আছেন কি না, এটি 
একটি বিতর্কিত বিষয়। যদি তিনি জীবিত থাকতেন, তা হলে 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও তাঁর সাহাবীদের সাথে 
কম হলেও দু'একবার সাক্ষাৎ করতেন। কিন্তু তাঁদের সাথে 
কখনও তাঁর সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়না। 
এমতাবস্থায় বেলায়তের দাবীদার ও পাগলদের সাথে তাঁর 
সাক্ষাতের কথা কী করে সত্য হতে পারে? এতে প্রমাণিত হয় যে, 
বেলায়তের দাবীদারগণ শর'য়ী দৃষ্টিতে কোনো অবস্থাতেই আল্লাহর 
ওলি নয়, তারা শয়তানের অলি। দুঃখজনক হলেও সত্য যে, 
বর্তমানে সাধারণ মানুষের কাছে এরাই হলো আল্লাহর বড় অলি। 
শয়তান এদের মাধ্যমেই সমাজে তার ষড়যন্ত্রের জাল বিস্তার করে 
রেখেছে। বড় বড় ওলিদের কবরে আস্তানা গেড়ে বসে থেকে 
সেখানে নিবেদনকারীদের যে-সব মনোবাঞ্চা তার পক্ষে পূর্ণ করা 
সম্ভব, তা সে পূর্ণ করে দিচ্ছে। আর এর দ্বারা সাধারণ 
লোকদেরকে সহজেই তার শিকারে পরিণত করছে। সাধারণ 
লোকেরা এ-গুলোকে সে-সব ওলি ও বেলায়তের মিথ্যা 


করছে। 
503 


প্রকৃত ওলির পরিচয়: 


যারা ঈমান ও তাকওয়ার গুণে গুণান্বিত মহান আল্লাহর 
দৃষ্টিতে তাঁরাই যে সত্যিকারের ওলি সে কথা আমরা এ 
পরিচ্ছেদের মধ্যেই একটু পূর্বে বর্ণনা করে এসেছি। সে অনুযায়ী 
যারাই এ'দুটি গুণ অর্জন করতে সক্ষম হবে তাঁরাই হবে আল্লাহর 
অলি। মানব সমাজে তাদের পরিচিতি আলেম, ডাক্তার, প্রকৌশলী, 
বিজ্ঞানী, কৃষক, ক্ষেতমজুর, ঝাড়দার ও মুচি যা-ই থাকুক না 
কেন, তারা প্রত্যেকেই একেকজন আল্লাহর ওলি হয়ে থাকবে। 
অভয়বাণী থাকবে। প্রত্যেক মুসলিমকে নিজের পরকালীন মুক্তির 
জন্য ঈমান ও তারুওয়ার যোগ্যতা অর্জন করতেই হবে। যারা এ 
যোগ্যতা অর্জনের চেষ্টা করেন, তারা কস্মিনকালেও নিজেদেরকে 
আল্লাহর ওলি হয়েছেন বলে দাবী করতে পারেন না। ওলিদের 
জন্য আল্লাহর পক্ষ থেকে আখেরাতে যে অভয়বাণীর কথা বলা 
হয়েছে, তারা বেশী হলে সেই সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার 
ব্যাপারে আশাবাদী হতে পারেন। কোনো অবস্থাতেই এর জন্য 
তাঁরা নিশ্চিত হতে পারেন না। কেননা, তাদের ধর্ম-কর্ম আল্লাহর 


504 


কাছে গৃহীত হচ্ছে কি না, তা তো কেবল আল্লাহ ব্যতীত আর 
কেউই সঠিক করে বলতে পারেনা । তাঁরা নিজের ধর্ম-কর্ম স্রেফ 
তাঁরা নিজের ব্যাপারে ‘আমি আল্লাহর ওলি হয়ে গেছি" বলে এ 
ধরনের কোনো দাবী করতে এবং এ নিয়ে কোনো আত্মতৃপ্তিও 
অনুভব করতে পারেন না। এ ধরনের দাবী করা কোনো সুস্থ 
মস্তিষ্ক ও প্রকৃত যুমিনের কাজ হতে পারে বলেও তাঁরা মনে 
করতে পারেন না। তাঁদের দ্বারা কোনো কারামত প্রকাশিত হয়ে 
থাকলে কারো কাছে তাঁরা তা বলে বেড়াতেও পারেন না। 


তৃতীয় অপকৌশল : 


যে মানুষ মরে যায়, সে মানুষ আমাদের দৃষ্টিতে কোনো ওলি হোন 
আর না-ই হোন, তিনি মরে যাওয়ার পর তার আর কোনো 
অনুভূতি থাকেনা তাকে হাজার বার আহ্বান করলেও তিনি আর 
তা শুনতে পান না। এটিই হচ্ছে বাস্তবতা। কিন্তু, শয়তান 


অলিগণের ব্যাপারে সাধারণ জনমনে একটি স্বতন্ত্র ধারণা দিতে 
505 


চেষ্টা করেছে যে, তাঁরা মরেও মরেন না। তাঁরা কেবল ইনতেকাল 
ৰা স্থানান্তরিত হন। স্থান পরিবর্তনের পর তাঁদের রূহানী শক্তি 
পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পায়। এ কারণেই যে যেখান থেকেই 
নিজ কবর থেকেই তা শুনতে পান এবং আহবানকারী ব্যক্তির 
উপকার করেন। প্রয়োজনে আল্লাহর কাছে সুপারিশ করেন। 

শয়তানের এ অপকৌশল ছিন্ন করার জন্য আমাদেরকে 
দু'টি বিষয় নিয়ে আলোচনা করতে হবে: 


এক, মানুষের দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর মানুষ 
কি মরে যায়, না ইন্তেকাল করে? মৃত্যুর পর রূহ কোথায় যায়? 


দুই, মৃত মানুষের শ্রবণের ব্যাপারে কুরআন ও হাদীসের 
বক্তব্য কী? 


মানুষ মরে না ইন্তেকাল করে? 


এ-কথা সত্য যে, আমাদের দেহের সাথে রূহের সহঅবস্থান 
যতদিন থাকে, ততদিন আমরা এ ইহজগতে জীবিত থাকি। আর 
যখন তা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমাদের এ দেহ 


506 


মরে যায়। আমাদের দেহ মরে যাওয়ার মাধ্যমে আমরা বরযখী 
জগতে স্থানান্তরিত হই। এটি হচ্ছে পরজগতের প্রথম ধাপ। এ 
সময় আমাদের দেহ মরে গেলেও রূহ মরে না। এমতাবস্থায় 
একজন মানুষ মরে যাওয়ার পর তিনি মরে গেছেন না ইন্তেকাল 
করেছেন কোনটি বলবো? 


মৃত্যুর মাধ্যমে সকল মানুষ পরজগতে স্থানান্তরিত হলেও 
বলে মরে গেছেনই বলা হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষ আর 
অসাধারণ মানুষ বলে কুরআন ও হাদীসে কোনো পার্থক্য করা 
হয়নি। কুরআনে স্বয়ং আল্লাহ তা'আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর মৃত্যুকে মৃত্য বলেই আখ্যায়িত করেছেন। এ 
প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন: 


[৮:০0] © 5522 El ES এ৫) 


507 


“নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে” । ৩৯ 
অপর স্থানে বলেছেন: 


51 687 ৩৩ এ ঠা এড ৩ এ ও ৫৮5 WILL ১ 


[৭5 ols JN 2৫৪০ NE 


“আর মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাঁর পূর্বেও রাসূলগণ 
অতিবাহিত হয়েছেন, তিনি যদি মরে যান বা নিহত হন, তা হলে 
তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে” । ৩৬৫ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণও তাঁর 
মৃত্যুকে ইন্তেকাল না বলে মৃত্যু বলেই মনে করতেন। তাঁর মৃত্যুর 
পর যখন “উমার রাদিয়াল্লাহু আনহু অন্যরূপ চিন্তা করেছিলেন, 
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে লক্ষ্য করে 


+৮, আল-কুরআন, সূরা যুমার:৩০। 
** আল-কুরআন, সূরা আলে ইমরান: ১৪৪। 
508 


“যে মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপাসনা 
করে সে নিশ্চিতভাবে জেনে রাখুক যে, মুহাম্মদ মৃত্যুবরণ 
করেছেন। আর যে আল্লাহর উপাসনা করে সে জেনে রাখুক যে, 
আল্লাহ নিশ্চিত জীবিত, তিনি মরেন না” ।*** রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুকে আল্লাহ ও সাহাবীদের দৃষ্টিতে 
যদি ইন্তেকাল না বলে মৃত্য বলা হয়, তা হলে অন্য কারো মৃত্যুকে 
মৃত্যু না বলে ইন্তেকাল বা স্থানান্তরিত বলার কোনো যৌক্তিকতা 
থাকে না। তর্কের খাতিরে যদি তা স্বীকার করেও নেয়া হয়, তবুও 
কুরআন ও হাদীসের সুস্পষ্ট প্রমাণ ছাড়া মৃতদের রূহের শ্রবণের 
বিষয়টি স্বীকার করা যায়না । 


+বুখারী, প্রাগুক্ত; (কিতাবু ফাযাইলিস সাহাবাহ, বাব নং-৫, হাদীস নং 
৩৪৬৭), ৩/১৩৪১;বায়হাক্কী, আহমদ ইবনে হুসাইন, আস্মুনানুল কুবরা; 
(মক্কা: মাকতাবাতু দারুল বায, সম্পাদনা: মুহাম্মদ আব্দুল কাদির আত্বা, 
সংস্করণ বিহীন, ১৯৯৪ খ্রি.), ৮/১৪২ইবনে কাছীর, তাফসীরুল রুরআনিল 
আজীম; ১/৪১০। 
509 


পূর্বে মৃত্যুর পর মানুষের রূহ কোথায় যায়-এ বিষয় সম্পর্কে 
আমাদের সঠিক ধারণা হলে মৃতদের শ্রবণ সম্পর্কিত অনেক 
জিজ্ঞাসারই জবাব আমরা অতি সহজেই অবগত হতে পারবো। 


এ বিষয়ে কুরআন, হাদীস ও মনীষীগণের মতামত যাচাই 
করে যা জানা যায় তা হলো:মানুষ মরে যাওয়ার পর নাকীর ও 
রূহের সম্পর্ক হয় এবং জিজ্ঞাসাবাদের পর সে সম্পর্ক পুনরায় 
বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিচ্ছিন্ন হওয়ার পর রূহ কোথায় যায় 
আল্লামা ইবনু আবিল ইয্য আল-হানাফী এর বর্ণনানুযায়ী এ নিয়ে 
মনীষীদের বিভিন্ন মতামত রয়েছে। নিম্নে এর উল্লেখযোগ্য 
কয়কেটি মত বর্ণিত হলো: 

1. মুমিনদের রূহসমূহ জান্নাতে অবস্থান করে এবং 

কাফিরদের রূহসমূহ জাহান্নামে অবস্থান করে। 

2. মুমিনদের রূহসমূহ জান্নাতের বাইরে এর দরজার 

নিকটবর্তী প্রাঙ্গনে থাকে, সেখানে থেকেই তারা জান্নাতের 

সুঘ্বাণ ও জীবিকা লাভ করে। 


510 


3. ইমাম মালিক (রহ.) বলেন: আমার নিকট এ মর্মে সংবাদ 
পৌঁছেছে যে, রূহসমূহ মুক্ত থাকে এবং তা যেখানে ইচ্ছা 
সেখানে ঘুরে বেড়ায়। 

4. কা'ব আল-আহবার এর মতে মুমিনদের রূহ সপ্তম 
এবং কাফিরদের রূহ সপ্তম জমিনের নিচে “সিজ্জীন, 
নামক স্থানে থাকে। 

5. ইমাম ইবনে হাযাম বলেন: শরীর সৃষ্টির পূর্বে রূহ যেখানে 
ছিল মৃত্যর পর তা সেখানে অবস্থান করে। 

6. ইমাম ইবনে 'আব্দিল বার বলেন:শহীদদের রূহসমূহ 
জান্নাতে থাকে এবং অন্যান্য সাধারণ মুর্মিনদের রূহ 
তাদের কবর প্রাঙ্গনে থাকে । 

7. শেখ আব্দুর রহমান আল-জাযা-ইরী বলেন: কবরে 
জিজ্ঞাসাবাদের পর মানুষের রূহসমূহ ইল্লিয়টান অথবা 
সিজ্জিনে থাকে এবং কেয়ামত পর্যন্ত তা এ-ভাবেই বন্দী 
অবস্থায় থাকে। প্রত্যেকের শরীরের সাথে তার রূহের 
সম্পর্ক ঠিক সেভাবে হয়ে থাকে যেভাবে মোবাইল 
ফোনের সংযোগ টাওয়ারের সাথে থাকে। এ সংযোগের 


+৮আল্লামা ইবনু আবিল ইয্য আল-হানাফী, প্রাগুক্ত; পৃ. ৪৫৩, ৪৫৪1 
511 


মাধ্যমেই একজন কবরবাসী তাকে যিয়ারতকারী ও 
সালামকারীদের সম্পর্কে অবগত হয়ে থাকে । ** 

. ইমাম ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যাঃ বলেন: রূহ 
দু'প্রকার:এক, শাস্তি ভোগকারী রূহ। দুই, আরাম 
ভোগকারী রূহ। যারা শাস্তির মধ্যে রয়েছে তারা কেউ 
কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না। আর যারা 
শান্তিতে রয়েছে তারা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ 
করে। ৯ 

উপর্যুক্ত মতামতসমূহের প্রতি লক্ষ্য করলে এ-কথা প্রমাণিত 


হয় যে, মৃত্যুর পর রূহ কোথায় যায়, এ ব্যাপারে সুনিশ্চিত করে 
কিছু বলা কঠিন। এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট দলীল না থাকার 
কারণেই মনীষীগণ এ ব্যাপারে উপর্যুক্ত মতামত ব্যক্ত করেছেন। 
রূহ কবরে থাকে এ-কথা যদি নিশ্চিত করে বলা না যায়, তা হলে 
রূহকে সম্বোধন করে কিছু বললে তা শ্রবণ করতে পারে, একথা 
নিশ্চিত করে বলার কোনো উপায় নেই। 


মৃত মানুষের শ্রবণ সম্পর্কে কুরআন ও হাদীসের বক্তব্য : 


+৪.শেখ আব্দুর রহমান আল-জাযাইরী, 'আক্ীদাতুল মুমিন; পৃ.৪১৮। 
3৮, ইবনু কাইয়্িম, কিতাবুর রূহ; পৃ.২৬। 


512 


কুরআন ও হাদীসের প্রতি গভীরভাবে দৃষ্টিদান করলে দেখা যায় 
যে, জীবিত মানুষ যেভাবে শ্রবণ করতে পারে মৃত মানুষ সেভাবে 
শ্রবণ করতে পারেনা। এ বিষয়টি অনুধাবন করার জন্য আমরা 
নিম্নে বর্ণিত আয়াতসমূহের প্রতি লক্ষ্য করতে পারি। যারা জীবিত 
থাকা সত্ত্বেও জ্ঞান-বৃদ্ধি খাটিয়ে সত্যকে গ্রহণ না করে মৃত 
মানুষের ন্যায় আচরণ করে মহান আল্লাহ তাদের ব্যাপারে বলেন: 

[or ins 0 89৭65 YN DEG ) 
“তুমি মৃতদের শ্রবণ করাতে পারবে না”। অপর আয়াতে 


সু ৩০৫০৫ Hf [6 SIA I; IES 455৩) 
[৭:7৮] € OAS ৩£ 
“শ্রবণ করার ক্ষেত্রে জীবিত আর মৃতরা এক নয়, নিশ্চয় 
আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, তুমি কবরে শায়িতদেরকে 
শুনাতে পারবে না”ৎ* অত্র আয়াত be আল্লাহ তা'আলা 
জীবিত মুশরিক ও কাফিরদের কর্তৃক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
নানা SH TALL 
শ্রবণ না করার অবস্থার সাথে তুলনা করেছেন। কবরবাসীরা শ্রবণ 


৮৫, আল-কুরআন, সূরা রূম:৫২। 
ঠা আল-কুরআন, সূরা ফাতির:২২। 
513 


করতে পারে কি না, এ-কথা বলা এ আয়াত দুটির মুখ্য উদ্দেশ্য 
না হয়ে থাকলেও যেহেতু আয়াত দুটিতে মুশরিকদের শ্রবণ না 
করার অবস্থাকে মৃত মানুষ বা কবরস্থ মানুষের না শুনার সাথে 
তুলনা করা হয়েছে, এতে প্রমাণিত হয় যে, আসলে মৃত মানুষেরা 
নিজ থেকে কিছু শুনতে পারে না। কেননা, একটি বস্তুকে অপর 
বস্তুর বৈশিষ্ট্যের সাথে তুলনা কেবল তখনই করা হয় যখন সংশ্লিষ্ট 
বৈশিষ্ট্যে উভয়ের মাঝে সামঞ্জস্য থাকে বা অপর বস্তুর মধ্যে সে 
বৈশিষ্ট্টটি অধিকমাত্রায় বিদ্যমান থাকে । এতে বুঝা যায় যে, মৃতরা 
নিজ থেকে আদৌ কিছু শুনতে পারে না বলেই মুশরিকদের না 
শুনাকে মৃতদের না শুনার সাথে তুলনা করা হয়েছে। 

উপর্যুক্ত আয়াত দু'টির ব্যাখ্যা প্রসঙ্গে প্রখ্যাত হাদীসবিদ 
আল্লামা আলবানী (মৃত ১৯৯৯ খ্রি.)বলেন:“উক্ত আয়াত দুটিতে 
মুশরিকদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
কথা না শুনার অবস্থাকে মৃত মানুষের শ্রবণ না করার অবস্থার 
সাথে তুলনা করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, মৃত লোকেরা 
আসলে নিজ থেকে কিছুই শ্রবণ করতে পারে না। একজন 
মানুষের সাহসিকতার প্রশংসা করে যদি তাকে সিংহের সাথে 
তুলনা করা হয়, তা হলে এতে যেমন সিংহের দুর্দান্ত সাহসিকতা 
প্রমাণিত হয়, ঠিক তেমনি উক্ত আয়াত দুটিতে কাফিরদের শ্রবণ 
না করাকে মৃত মানুষের শ্রবণ না করার সাথে তুলনা করাতে 


514 


মৃতদের শ্রবণ না করার কথাই প্রমাণিত হয়। শুধু তা-ই নয়, 
আরবী ভাষায় দক্ষ প্রতিটি মানুষই এ তুলনার দ্বারা এ-কথাই 
বুঝবে যে, মৃতরা শ্রবণ করার ক্ষেত্রে জীবিতদের চেয়ে অধিক 
অক্ষম। আর সে কারণেই জীবিতদের শ্রবণ না করাকে মৃতদের 
সাথে তুলনা করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, মৃতরা আদৌ 
কিছুই শ্রবণ করতে সক্ষম নয়” । ৩২ 
মৃতরা নিজ থেকে জীবিতদের কর্মের ভাল-মন্দ অবগত হতে 
পারলে সর্বপ্রথম তা নবী ও রাসূলগণেরই অবগত হওয়ার কথা। 
তাদের পরবর্তী উম্মতগণ শরী'আত অনুসারে চলেছে কি না, বা 
তাঁদেরকে সাহায্যের জন্য আহ্বান করে কেউ শির্ক করেছে কি না, 
তা তাঁদের খুব ভাল করেই জানা থাকার কথা ৷ কিন্তু কুরআনের 
বক্তব্যানুযায়ী প্রতীয়মান হয় যে, তাঁরা মৃত্যুর পর এ-সব বিষয়ে 
নিজ থেকে কিছুই অবগত হতে পারেন না। এ সম্পর্কে আল্লাহ 
তা'আলা বলেন: 
de 9444 0 3196 হেত BG JAG LITT EE 95) 
[4 5510 © ৮১৮ 
“যেদিন আল্লাহ সকল রাসূলদেরকে একত্রিত করবেন তখন 
তিনি তাঁদেরকে বলবেন:তোমরা (তোমাদের পরবর্তী উম্মতদের 


*? নু'মান ইবন মুহমূদ, প্রাগুক্ত;পৃ. ২৭-২৮। 
515 


পক্ষ থেকে) কী উত্তর পেয়েছিলে? তাঁরা বলবেন: (এ ব্যাপারে) 
জ্ঞানী” ।** রাসূলগণ মরে যাওয়ার পর মোট দু'টি মাধ্যমে তাঁদের 
জ্ঞান আহরণের সম্ভাবনা থাকতে পারে; 

এক. মৃত্যুর পরেও হয়তো তাঁরা জীবিত থাকার ন্যায় 
নানাভাবে জ্ঞান আহরণ করে থাকবেন এবং সে অনুযায়ী কারা 
তাঁদের অনুসরণ করলো আর কারা করলো না, তা তাঁরা জেনে 
থাকতে পারেন। 

দুই.নতুবা মৃত্যুর পর আল্লাহ তা'আলা নিজ থেকে তাদেরকে 
শ্রবণ করার ও জানার এমন কোনো অতিরিক্ত যোগ্যতা দিয়ে 
থাকবেন, যার মাধ্যমে তাঁরা মরে গিয়ে থাকলেও দুনিয়ায় কে কী 
করলো, তা শুনে ও জেনে থাকবেন। 

কিন্তু এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলগণ মরে 
যাওয়ার পর জ্ঞান আহরণের উপর্যুক্ত দু সম্ভাবনার কোনো সম্ভাবনা 
দিয়েই তাঁরা কোনো জ্ঞান আহরণ করতে পারেন না। জীবিত 
মানুষেরা কী করে, তাঁরা এর কোনো কিছুই অবগত হতে পারেন 
না। যদি পারতেন, তা হলে তাঁরা তাঁদের পরবর্তী উম্মতদের 
অনুসরণের অবস্থা সম্পর্কে অবগত হতে পারতেন। তাঁদেরকে 


১১, আল-কুরআন, সুরা মা-ইদাহ :১০৯। 
516 


আল্লাহর প্রশ্নের জবাবে সে-সব লোকদের কর্মের অবস্থা বর্ণনা 
করতেন। কিন্তু যেহেতু তাঁরা এ-সব কিছুই অবগত হতে পারেন 
না, সে-জন্যে তাঁরা সেদিন বলবেন, প্রভু ! এ-সবতো অদৃশ্যের 
ব্যাপার। কাজেই তা কেবল আপনারই জানার কথা । আমাদের 
পক্ষে তা জানার বা শুনার কোনই উপায় নেই। রাসূলগণ যদি 
মৃত্যুর পর তাঁদের উম্মতদের কর্ম সম্পর্কে কিছুই শুনতে ও 
জানতে না পারেন, তা হলে অবশিষ্ট ওলি ও সাধারণ মানুষেরা যে 
কিছুই শুনতে ও জানতে পারবে না, তা বলার অপেক্ষা রাখেনা। 
দেহে প্রাণ থাকলেই কেবল সকল জীব শ্রবণ করতে পারে 
উপর্যুক্ত আয়াত দ্বারা আরো প্রমাণিত হয় যে, মানুষসহ সকল 
জীবের দেহের সাথে যতক্ষণ তাদের রূহের স্বাভাবিক সম্পর্ক 
থাকে, ততক্ষণ তাদের দেহ জীবিত থাকে এবং ততক্ষণ পর্যন্তই 
সকল জীব শুনতে পারে। অন্যথায় নয়। দেহ মরে যাওয়ার পর 
রূহ মরে না গেলেও রূহের শ্রবণ করার মত নিজস্ব কোনো 
যোগ্যতা অবশিষ্ট থাকে না। আর সে-জন্যই রাসূলগণ আখেরাতে 
পড়ে যে সকল ফেরেন্তাদের উপাসনা করতো তারা জীবিত থাকার 
কারণে তাদেরকে কেন্দ্র করে মুশরিকরা যা কিছু করতো 
আখেরাতে তারা আল্লাহ তা'আলার এ জাতীয় প্রশ্নের জবাবে 
517 


রাসূলগণের ন্যায় জবাব না দিয়ে বলবেন:ওরা আমাদের উপাসনা 
করেনি, ওরা বরং জিনের তথা শয়তানের উপাসনা করতো । এ 
সম্পর্কে আল্লাহ বলেন: 
© Ls HE ০৫ SEM KD 4580 ও ৬ 9) 
[5 ll ৫৯ 
“আর যেদিন তিনি সবাইকে একত্রিত করবেন, অতঃপর 
ফেরেস্তাদের বলবেন: এরা কি তোমাদেরই উপাসনা করতো? 
তারা বলবে'আপনি পূত পবিত্র, আপনিই আমাদের অভিভাবক, 
ওরা নয়। বরং তারা জিনেরই উপাসনা করতো এবং তাদের 
অধিকাংশরাই এদের উপর ঈমান আনয়ন করতো |” এ আয়াত 
দ্বারা প্রমাণিত হয় যে, মুশরিকরা শয়তানের প্ররোচনায় পড়ে যে 
ফেরেস্তাদেরকে কেন্দ্র করে শির্ক কর্ম করতো, সে ফেরেস্তারা 
জীবিত থাকায় তারা সে সম্পর্কে অবহিত ছিলেন। আর সে-জন্যই 
কথা না বলে তাঁরা বলবেন:ওরা আমাদের উপাসনা করেনি, বরং 
তারা জিন তথা শয়তানের উপাসনা করেছে। 


* আল-কুরআন, সূরা সাবা :৪১। 
518 


অনুরূপভাবে দেখা যায় আল্লাহ তা'আলা আখেরাতে যখন 
ঈসা ৯৬৪ কে খিস্টানদের ত্রিত্ববাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, 
তখন তিনিও সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকার কারণে বলবেন: 
295 ০০০ ৬ আআ AGI SL) 
[))$ ৪30] (HE ৩ একা ওত ও SG EG Es ৫৩৩ ei 
“আপনি আমাকে যা বলতে আদেশ করেছিলেন আমি 
তাদেরকে কেবল তাই বলেছি যে, তোমরা আল্লাহর উপাসনা 
মাঝে ছিলাম, ততদিন তাদের সম্পর্কে অবগত ছিলাম । অতঃপর 
যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনিই 
তাদের সম্পর্কে অবগত রয়েছেন...” ।*** ঈসা আলাইহিস 
সালামের উক্ত জবাব থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, এ 
দুনিয়াবী পরিবেশে জীবিত না থাকলে কারো পক্ষে এ দুনিয়ার 
মানুষেরা কি করছে, তা নিজ থেকে জানার বা শ্রবণ করার 
কোনই উপায় নেই। 
ইয়াগুছ ও অন্যান্য যে-সব মূর্তিসমূহকে সাহায্যের জন্য আহ্বান 
করতো, সে-সব মূর্তিসমূহের সবাই তাদের আহ্বান না শুনলেও 


* আল-কুরআন, সুরা মা-ইদাঃ: ১১৮। 
519 


অন্তত ওয়াদ, সুয়া“..ইত্যাদি মূর্তিগুলো সৎ মানুষদেরকে কেন্দ্র 
করে তৈরী হওয়ার কারণে তাঁদের পক্ষে তা শ্রবণ করার কথা। 
কিন্তু আল্লাহর কথানুযায়ী প্রমাণিত হয় যে, তারাও মুশরিকদের 
সে-সব আহ্বান সম্পর্কে সম্পূর্ণ বে-খবর রয়েছেন। 

যেমন আল্লাহ তা'আলা বলেন: 
LB 05 ৫5 লও 3০5 BT 99 ০০1 ৩৩ এড) 

[০:০১] 8 9936 6১০০০ 

“যে ব্যক্তি আল্লাহকে ব্যতীত এমন কাউকে আহ্বান করে যে 
কেয়ামত পর্যন্ত তার আহবানে সাড়া দেবে না, সে ব্যক্তির চেয়ে 
পথভ্রষ্ট আর কে হতে পারে ? তাঁরা তো তাদের আহ্বান 
সম্পর্কে সম্পূর্ণ বেখবর।”৬ উক্ত এ-সব আয়াতসমূহ দ্বারা এ- 
কথাই প্রমাণিত হয় যে, কোনো মানুষ মরে যাওয়া বা ইন্তেকাল 
করার পর- তিনি কোনো ওলি হোন আর না-ই হোন না কেন- 
তিনি নিজ থেকে জীবিতদের কর্মকাণ্ডের কোনো খোঁজ-খবর 
রাখতে পারেন না। আল্লাহ যদি কাফের ও মুমিন নির্বিশেষে 
তাদেরকে বিশেষ কোনো মুহূর্তে কিছু শুনাতে চান, কেবল তা 
ব্যতীত তারা নিজ থেকে কারো কোনো কথা বা আহ্বান শ্রবণ 
করতে পারেন না। 


”. আল-কুরআন, সুরা আহকাফ :৫-৬। 
520 


মৃতদের বিশেষ মুহূর্তে শ্রবণ : 

মৃতরা নিজ থেকে কিছুই শ্রবণ করতে পারে না, এটি হচ্ছে 
কুরআনের মূল কথা। তবে হাদীস দ্বারা বিশেষ একটি সময়ে 
তাদের শ্রবণের কথা প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

(১72311919৯5 (এ বু ও ও ৫০9 এ ও) 

“মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তাকে 
দাফনকারীরা ফিরে যাওয়ার সময় সে তাদের জুতার আওয়াজ 
শুনতে পায়” । ৩৭৭ 

আল্লামা ইবনে আবিদীন এ হাদীস প্রসঙ্গে বলেন:“এ হাদীসে 
মৃতের শ্রবণের বিষয়টি মৃত ব্যক্তির কবরে রাখার সময়ে সওয়াল- 
জাওয়াবের প্রারম্ভেখ্র সাথে সংশ্লিষ্ট। তাই এ হাদীসের সাথে 
কুরআনের কোনো সংঘর্ষ নেই” ।.৩৮ 

শায়খ আলবানী বলেন:“এ হাদীসটি মৃত ব্যক্তিকে কবরে 
রাখা এবং তাকে প্রশ্ন করার জন্য ফেরেন্তাদের আগমনের সময়ের 


+ঃ.মুসলিম, প্রাগুক্ত; (কিতাবুল জান্নাতি... বাব নং ১৭, হাদীস নং ২৮৭০), 
৪/২২০১,মুহাম্মদ ইবনে হিববান আল-বুস্তী, সহীহ ইবনে হিববান; (বৈরুত: 
মুআছছাছাতুর রিছালাঃ, ২য় সংস্করণ, ১৯৯২ খি.), ৭/৪৪২। 

১৪. ইবনে আবিদীন, প্রাপ্তক্ত; ৩/১৮০। 

521 


সাথে সংশ্লিষ্ট। সুতরাং মৃতের শ্রবণের ক্ষেত্রে এ হাদীসকে সাধারণ 
অর্থে গ্রহণের কোনো উপায় নেই” । ৩৭৯ 

আল্লামা নু'মান ইবন মাহমুদ আলুসী এ প্রসঙ্গে হানাফী 
গ্রন্থসমূহ থেকে উদ্ধৃত করার পর বলেন: 

“ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মদ (রহ.) এবং 
মাযহাবের অন্যান্য মনীষীদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয় যে, রূহ 
বের হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তি শ্রবণ করে না, যেমনটি মত 
প্রকাশ করেছেন উম্মুল মু'মিনীন আয়শা রাদিয়াল্লাহু আনহা। 
হানাফীগণ মাযহাবের কোনো আলেমদের পক্ষ থেকে এ ব্যাপারে 
কোনো প্রকার মতবিরোধের বর্ণনা করেন নি...” ।৩৮০ 


এ প্রসঙ্গে তিনি আরো বলেন:“মৃত ব্যক্তির শ্রবণ না করার 
ব্যাপারে হানাফী ও তাদের মতের সমর্থনকারীদের বক্তব্যকে এ 
বিষয়টিও সমর্থন করে যে, মৃত ব্যক্তি যদি সাধারণভাবেই শ্রবণ 
ফিরে আসা, অতঃপর তা চলে যাওয়া” এ মর্মে হাদীস বর্ণিত হতো 
না”। ৬৮১ 


% নু'্মান ইবনে মাহমুদ আল-আলুসী, প্রাগুক্ত; পৃ. ৫১। 
:% তদেব; পৃ. ১৯। 


31 তদেব ৩৫ । 
522 


অতঃপর মৃতদের শ্রবণ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা 
সম্পর্কে তিনি বলেন: 
৪17০) ৩৯০০ ৩৬ আসি ৩৮ এ তি ও ৩০ ০০ Tl" 
৬১ ais bail এ 3 ০৮৬ of Cdl Of pla ০০ তে Lime 
1১৫০৩ -ও ৮৮4 0০810 9055 AT A Srl 5 ০১৪আ। PLY) 

১3৪০1 eS এ 35 ৩1990 ০৩২৭৬ eps 5 LSS 

“ইমাম আবু হানীফা (রহ.) এর মাযহাবের অনুসারী বলে 
দাবীদার কিছু অজ্ঞ লোকদের ব্যাপারে আশ্চর্য হতে হয় যে, তারা 
জনগণের মাঝে এ তথ্য প্রচার করে যে, মৃতদের শ্রবণের বিষয়টি 
নাকি বিজ্ঞজনদের একমত্যের দ্বারা প্রতিষ্ঠিত এবং এটাই নাকি 
ইমাম আবু হানীফা ও তাঁর অগ্র-পশ্চাতের অনুসারীগণের মাযহাব । 
অথচ তারা জানতেও পারেনি যে, হানাফীগণ এ বিষয়ে আয়েশা 
(রা.) ও অন্যান্যদের ন্যায় 

[00:51 € ১৮৫] ০2৫১: ৩0) এবং 

[/. ১] (SI (৮ 3৫) এ আয়াত দু’টি গ্রহণ 
করেছেন এবং মৃতদের শ্রবণ সম্পর্কিত হাদীস দুটি অবগতির পর 
(যার একটি উপরে বর্ণিত হয়েছে এবং অপরটি নিম্নে বর্ণিত হবে) 
এ-দুর্টটির তাপ্বীল করেছেন” । ৩৮২ 


382 


523 


মৃতদের শ্রবণ সম্পর্কিত দ্বিতীয় হাদীস: 

মৃতদের শ্রবণ সম্পর্কে সামান্য একটু সম্ভাবনা প্রমাণিত হয় 
নিম্নে বর্ণিত হাদীস থেকে। বদরের যুদ্ধের পরে মুশরিকদের 
লাশগুলো যখন নিকটস্থ একটি কূপে নিক্ষেপ করা হয়, তখন 
সেখান থেকে প্রস্থানের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-সে কূপের নিকটে যেয়ে মুশরিকদের লাশগুলোকে 
সম্বোধন করে কিছু কথা বলেন। তা দেখে “উমার রাদিয়াল্লাহু 
আনহু বলেন 
১৮:৫5 05553৭৯488০ এ ৪ 

45354৮12050 ও ৪৩ ০৪ ওঞ্সাও 9 ৩০ 

“হে আল্লাহর রাসূল! রূহ বিহীন লাশের সাথে আপনি কথা 
বলছেন ? রাসুলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বলেন: যাঁর 
হাতের মধ্যে মুহাম্মদের আত্মা তাঁর শপথ করে বলছি: আমি 
তাদের লক্ষ্য করে যা বলেছি তা তাদের চেয়ে তোমরা বেশী শ্রবণ 
করোনি” ।৬০ এ হাদীস দ্বারা কোনো কোন মনীষী মৃতদের 
শ্রবণের কথা প্রমাণ করতে চান। তবে অধিকাংশ বিদ্বানদের মতে 
এ হাদীস দ্বারা তা আদৌ প্রমাণ করা যায়না। পাঠকদের সুবিধার্থে 


২, বুখারী, প্রপ্তক্ত; (কিতাবুল মাগাযী, বাব নং ৩, হাদীস নং ৩৭৫৬), 
৩/৩/১৮৫-১৮৬। 
524 


এ হাদীস সম্পর্কে প্রখ্যাত মনীষীগণ কী বলেছেন, তা নিম্নে বর্ণনা 

করা হল: 

এ হাদীস সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতামত: 

মৃতদের শ্রবণ সম্পর্কে আলোচনা করতে 
গিয়ে আল্লামা নু'মান ইবনে মাহমুদ আল-আলুসী বলেন: 

৩৫ LS ৭০০ ৬০ ০৬০ ৮৯ আম ৩৬ ০ ৩৬৪7০ 

1১ ১২০৪০ ০৪০৩1) ৫৯ 99 UC ৩৮১৫৬ ও এ 

21 1০৮০৬ ৪ 

“আমি এ বিষয়ে কোনো আলেমকে এ-কথা সুস্পষ্টভাবে 

বলতে দেখিনি যে, মৃত মানুষেরা দুনিয়ায় জীবিত থাকার ন্যায় 

মৃত্যুর পরেও সাধারণভাবে শ্রবণ করতে পারেন। কোনো জ্ঞানী এ 

ধরনের কথা বলতে পারেন বলেও আমি মনে করি না। আমি 

তাদের কাউকে কোনো কোন দলীল দ্বারা মৃতদের মোটের উপর 

কিছু শ্রবণের কথা প্রমাণ করতে দেখেছি” । ৩৪ 














++আল-আলুসী, নু'মান ইবন মাহমুদ, আল-আ-য়াত আল-বায়্যনাত ফী আদামি 
সেমাইল আমওয়াত আলা মাজহাবিল হানাফিয়্যাতিত সা-দাত; সম্পাদনা: 
আল্লামা নাসিরুদ্দীন আলবানী, (হালব: মাত্ৃবা'আতু অফিসত, ২য় সংস্করণ, 


১৩৯৯হি:), পৃ.৫১। 
525 





উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 
হয়েছে যে, এ হাদীসটি কুরআনুল কারীমে বর্ণিত€ এ ৬; 
১৮] 5 ৬০ 3}  “কবরবাসীদেরকে তুমি শুনাতে 
পারবে না”« এ আয়াতের মর্মের বিপরীত হওয়ায় তিনি 
এ হাদীসটি অগ্রাহ্য করেছেন। ০৬ 

এ হাদীসকে কুরআনের উক্ত আয়াতের সাথে সাংঘর্ষিক 
মনে না করলেও এ হাদীস দ্বারা তা প্রমাণ করা যায়না। 
কেননা, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এ 
বলেছিলেন, তাদের বুঝাবার জন্য বলেন নি। ৩* 
বলেন:এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
একটি মু'জিযা বিশেষ।৮ যা অন্য কোনো মৃতদের 
বেলায় প্রযোজ্য নয়। 



































**, আল-কুরআন, সূরা ফাত্বির: ২২। 
১. আল-আলুসী, নু'মান ইবন মাহমূদ, প্রাগুক্ত; পৃ.৫১। 
387, তদেব; প্র. ৯। 


38 তদেব পৃ. ৮। 
526 





বিশিষ্ট তাবেঈ কাতাদাঃ (রহ.) উক্ত হাদীসের ব্যাখ্যায় 
বলেন: 











[8:59 85589178455 ৩৪৮ এ তল BAC] 
“আল্লাহ তা'আলা কাফেরদেরকে ধমকি প্রদান ও হেয় 
প্রতিপন্ন করা এবং বদলা গ্রহণ ও হতাশাগ্রস্ত করানোর 
জন্যে জীবিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর কথা শ্রবণ করিয়েছিলেন।”৮৯ 
ইমাম কুরত্ববী উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন: 
“কাফেরদের শ্রবণ করানোর ব্যাপারটি সাধারণ নিয়মের 
ব্যতিক্রম। আল্লাহ তা'আলা তাদের অনুভূতি ফিরিয়ে 
দিয়েছিলেন, যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর কথা শ্রবণ করেছিল। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শ্রবণ করার কথা 
আমাদেরকে না বললে তাঁর এ-কথাগ্ুলোকে আমরা 
অবশিষ্ট কাফেরদের জন্য ধমকি স্বরূপ এবং মুর্মিনদের 
মনের প্রশান্তি স্বরূপ বলার অর্থে গ্রহণ করতাম” । 


























** তদেব;পৃ. ৬; আহমদ, প্রাগুক্ত; ৪/২৯। 


১. আল-কুরত্বী, প্রাপ্তক্তঃ১৩/৩৩২। 
527 





আল্লামা ইবনে আবিদীন বলেন: “এ শ্রবণ করার বিষয়টি 
বিশেষভাবে সম্পর্কিত ছিল এবং এটি ছিল রাসূলুল্লাহ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি বিশেষ 
মুণজিজা” ৷ ৩৯১ 
এ প্রসঙ্গে শায়খ আলবানী বলেন:“এ ঘটনার বর্ণনায় 
ইবনে ‘উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর একটি 
ওয়াসাল্লাম-বলেন: 
dl ৩০5০6 ৩ HUE ~ টা ৮ 55৬ 4 5) 
“তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তোমরা কি তা 
সঠিকভাবে পেয়েছ? অতঃপর রাসূলুল্লাহ বলেন:নিশ্চয় 
(কাফেররা) এখন আমি যা বলছি তারা তা শ্রবণ করছে”। ৯২ 
অর্থাৎ তাদেরকে সম্বোধন করার সময় তারা তা শুনছিল। মৃতরা 
সব সময় শুনতে পায়, সে-জন্যই তারা তা শুনতে পেয়েছে, 
বিষয়টি এমনটি নয়। 























১ , নু'মান ইবন আলুসী, প্রাপ্তক্ত;পৃ.১০। 
3. ইবনে হাজার, ফাতহুলবারী; ২/২৪২। 
528 





মাহমুদ আলৃসী বলেন:“ এ হাদীসে একথার শক্তিশালী 
ইঙ্গিত রয়েছে যে, মৃতরা শ্রবণ করেন না” । ২৯৩ 
আনহুর হাদীস এবং (354 ৮ ১৫) এ আয়াতের 
মধ্যে আসলে কোনো বৈপরিত্ব নেই। কেননা, মৃতরা শ্রবণ 
করেন না, এ-কথায় কোনই সন্দেহ নেই, তবে যাদের 
শ্রবণ করার কথা নয়, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে 
শ্রবণ করাতে পারেন” । ২৯ 

কুরআন, হাদীস ও মনীষীদের মতামতের আলোকে এ-কথাই 
প্রমাণিত হয় যে, মৃত মানুষ সে যে-ই হোক কেন, জীবিতদের 
কথা ও কর্ম সম্পর্কে তাদের কিছু শুনা ও জানার নিজস্ব কোনো 
যোগ্যতা নেই। আল্লাহ তা'আলা বিশেষ ব্যবস্থায় তাদেরকে কিছু 
শুনাতে চাইলে তারা কেবল তা-ই শুনতে পারেন। সে বিশেষ 
ব্যবস্থার মাধ্যমেই তাদেরকে কেউ সালাম করলে বা তাদের 
মাগফেরাতের জন্য কেউ দো'আ করলে তাদেরকে তা অবগত 
করানো হয়। কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে এর বাইরে 
শরী'আত বিরোধী যে-সব শিকী কাজকর্ম হয়, সে সম্পর্কে আল্লাহ 























৯, মাহমুদ আলুসী, প্রাগুক্ত; ৬/৪৫৫। 
34, ইবনে হাজার , ফাতহুলবারী;৩/১৪২। 
529 


তা'আলা তাদেরকে জানানো বা শ্রবণ করানোর কোনো ব্যবস্থা 
করেননি, তারা নিজ থেকেও তা জানতে বা শ্রবণ করতে পারেন 
না। তারা যদি তা জানতে পারতেন এবং জীবিতদেরকে কোনো 
উপদেশ দেবার মত কোনো মাধ্যম তাদের কাছে থাকতো, তা 
হলে অলিগণের কবরকে কেন্দ্র করে যে-সব শিকী কর্ম করা হয়, 
তা পরিত্যাগ করার জন্য তারা সাধারণ জনগণকে উপদেশ 
দিতেন। কিন্তু এ-সবই তাদের নাগালের বাইরে থাকার কারণে 
যুগ যুগ ধরে অলিগণের কবর ও কবরকে কেন্দ্র করে অহরহ 
শিকী কর্মকাণ্ড হয়েই চলেছে। যেহেতু এ-সব কর্ম শয়তানের 
প্ররোচনায়ই সেখানে হয়ে চলেছে, তাই মানুষেরা যাতে সর্বদা তা 
করে যায়, সে-জন্য শয়তান নিজেই অলিগণের কবরে নিরাপদ 
আস্তানা গেড়ে বসে রয়েছে। নানা উপায়ে সেখানে সে তার বিভিন্ন 
তেলেশমাতি প্রকাশ করে চলেছে। আর ধর্মীয় জ্ঞানে মিসকীন 
সাধারণ মানুষ তা দেখে ভাবছে-এ-সব কবরস্থ অলিরই কারামত 
ও ফয়েয। সাধারণ মানুষ এবং আল্লাহর মাঝে তাঁরা ওসীলা 
হওয়ার কারণেই কবরে থেকেও তাঁরা এভাবে সাধারণ মানুষের 
উপকার করে চলেছেন! 4/৬ ১. 


530 


উপসংহার: 


দ্বীন সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষ তাদের চিরশত্র 
শয়তানের প্ররোচনায় পড়ে যে-সব অপরাধে লিপ্ত হয় তন্মধ্যে 
মারাত্মক অপরাধ হচ্ছে শির্ক। এর ফলে একজন মুসলিম তার 
অজান্তেই ইসলাম থেকে বেরিয়ে যায়। আল্লাহ তা'আলার কাছে 
তার নামায, রোযা, হজ্জ ও যাকাতসহ অন্যান্য কোনো সৎকর্মেরই 
কোনো মূল্য থাকে না। আখেরাতে সে তার সাহায্যকারী ও 
শাফা'আতকারী বলতেও কাউকে পাবেনা । আল্লাহ তা'আলার প্রতি 
বিশ্বাসীদেরকে শির্কের এ-ভয়াবহ পরিণতির কথা বুঝানোর জন্যে 
মহান আল্লাহ তাঁর রাসূলকে লক্ষ্য করে বলেছেন : 


[7০:53] (psd 95 652৫ এ ওজর EST ও) 
“তুমি যদি শির্ক কর, তা হলে তোমার ‘আমল নিষ্ফল হয়ে 
যাবে এবং তুমি ক্ষতিগ্রস্থদের অমত্বুর্ভুক্ত হয়ে যাবে” । ২৯ 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-থেকে কোনো শির্ক 
সংঘটিত না হওয়া সত্তেও এবং তিনি আল্লাহর সর্বাধিক প্রিয়ভাজন 


+, , আল-কুরআন, সূরা যুমার: ৬৫। 
531 


বান্দা হওয়া সত্ত্বেও তাঁকে এ-ভাবে অনেকটা ধমকের সুরে 
সম্বোধন করে আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ-কথা বলার 
উদ্দেশ্য হচ্ছে- তাঁর উম্মতদেরকে এ-কথা সুস্পষ্ট করে বুঝিয়ে 
দেয়া যে, এ-অপরাধ যার দ্বারাই সংঘটিত হবে, সে ব্যক্তি বাহ্যত 
তার নিজের ও আমাদের ধারণায় যত উচু দরেরই মুর্মিন বলে 
গণ্য হয়ে থাকুন না কেন-আখেরাতে আল্লাহ তা'আলা তার যাবতীয় 
সৎকর্ম নিষ্ফল করে দেবেন এবং সে ব্যক্তি ক্ষতিগ্রস্থদের অমত্তর্ভুক্ত 
হয়ে যাবে। 


এ-আয়াত দ্বারা একথা সহজেই অনুমিত হয় যে, বিশুদ্ধ 
ঈমান তথা শির্কমুক্ত ‘আক্বীদা ও বিশ্বাসই হচ্ছে আখেরাতে সৎ 
কর্মের প্রতিদান প্রাপ্তির পূর্বশর্ত। সে-জন্য কুরআনুল কারীমে 
শির্কমুক্ত বিশুদ্ধ ঈমানকে এমন একটি গাছের সাথে তুলনা করা 
হয়েছে যার শিকড় প্রোথিত রয়েছে মাটির অনেক গভীরে। 
প্রাকৃতিক দুর্যোগ এর কোনো ক্ষতি করতে পারে না বলে সর্বদা 
যেমনি তা পত্র-পল্পৰ আর ফুলে-ফলে সুশোভিত থাকে, শির্কমুক্ত 
বিশুদ্ধ ঈমানের অধিকারীর ঈমানও তেমনি আখেরাতে ‘আমলের 


532 


পত্র-পল্লব ও ফুলে-ফলে সুশোভিত থাকবে ।*৬ কোনো মুশরিকের 
নয়। 


তবে দুঃখ জনক হলেও সত্য যে, এ শির্কের পরিণতি অত্যন্ত 
ভয়াবহ হওয়া সত্ত্বেও মানব জাতির ইতিহাস এ অপরাধের দ্বারা 
পরিপূর্ণ । 

শির্ক কি ও কেন? এ সম্পর্কে সুদীর্ঘ গবেষণা ও পর্যালোচনা 
করে কুরআন, হাদীস ও মুসলিম মনীষীদের মতামত যাচাই ও 
পর্যালোচনার করে আমি যে-সব তথ্যে উপনীত হয়েছি, সংক্ষেপে 
এর সারকথা নিম্নরূপ: 





আল্লাহ তা'আলার অনেক সুন্দর নামাবলী ও সুমহান 
গুণাবলী রয়েছে। যেমনিভাবে তাঁর সৃষ্টির মধ্যকার কেউ 
সে-সব নামাবলী ও গুণাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে, তাতেও 
তাঁর সৃষ্টির মধ্যকার কেউ তাঁর সমকক্ষ হতে পারে না। 
তিনি তাঁর সে-সব নামাবলী ও গুণাবলীর কারণেই আমাদের 
ও সমগ্র জাহানের একক রব বা প্রতিপালক। তিনি 











১%. আয়াতটি নিম্নরূপ: 
[rt pal (CDG CE; ৩৪৫ এ রড হে EE JE) 
আল-কুরআন, সূরা ইবরাহীম: ২৪। 
533 


























সবকিছুর প্রতিপালক হওয়ার কারণে সবকিছুর উপাস্যও 
এককভাবে তিনিই । কেননা, যিনি প্রতিপালক হবেন তিনি 
ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। আর আল্লাহই 
যখন আমাদের প্রতিপালক, তাই তিনি ব্যতীত আমাদের 
অপর কোনো উপাস্য বা ইলাহ নেই। তাঁর রুবুবিয়্যাতে 
উলৃহিয়্যাতেও কেউ তাঁর শরীক হতে পারে না। 


আল্লাহ তা'আলার উপাসনা করতে হয় তাঁর সম্মান ও 
তা'খীম করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্যে। সে- 
জন্যে তিনি আমাদের দেহ, অমত্মর ও সম্পদের উপর 
নির্দিষ্ট প্রকাশ্য ও অপ্রকাশ্য কিছু উপাসনা ধার্য করে 
দিয়েছেন। এ-গুলো নিবেদিত হবে কেবল তাঁকে কেন্দ্র 
করেই। কোনো নবী-রাসূল, সৎ মানুষ ও অন্যান্য কোনো 
বস্তুর সম্মান, তা'খীম ও সন্তুষ্টি অর্জনের জন্যে তা প্রযোজ্য 
হতে পারেনা। 


আমাদের উপর আল্লাহ তা'আলার পরে নবী-রাসূল ও সৎ 
মানুষদের সম্মান পাওয়ার বৈধ অধিকার রয়েছে। তবে 
আল্লাহর সম্মান প্রদর্শনের উদ্দেশ্য তাঁর উপাসনা হওয়ায় 
এবং তাঁদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্য তাঁদের একরাম করা 


হওয়ায় উভয়ের সম্মান প্রদর্শিত হওয়ার ধরন ও পদ্ধতি 
534 


























সম্পূর্ণ পৃথক। যুগে যুগে মানুষেরা নবী-রাসূল ও সৎ 
মানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে অতিরঞ্জিত করার 
উপাসনায় লিপ্ত হয়ে আল্লাহর উলৃহিয়্যাতে শির্কে লিপ্ত 
হয়েছে। 


আল্লাহকে আমার রব বলে স্বীকৃতি দেয়ার অর্থ হচ্ছেতাঁকে 
ও অকল্যাণের একচ্ছত্র মালিক ও পরিচালক বলে বিশ্বাস 
করা। এ-সব ক্ষেত্রে তাঁর কোনো শরীক বা সাহায্যকারী 
থাকার চিন্তা করাতো দূরের কথা, তা পরিচালনার ক্ষেত্রে 
কোনো বস্তুর প্রভাব বা নবী বা অলিগণের সুপারিশকারী 
থাকার চিন্তা করাও উপর্যুক্ত বিশ্বাসের পরিপন্থী । যুগে যুগে 
মানুষের অমত্মরে এ-জাতীয় বিশ্বাস লালিত হওয়ার 
কারণেই তারা তাঁর রুবৃবিয়্যাতে শির্কে লিপ্ত হয়েছে। 


আদম (আ.) কে সৃষ্টির পর এক হাজার বছর পর্যন্ত তাঁর 
সমআ্সানেরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। অতঃপর তারা 
আদম (আ.)এর কবরকে সম্মান করার ক্ষেত্রে বাড়াবাড়ি 
করতে যেতে সর্বপ্রথম আল্লাহর উলুহিয়্যাতে শির্কে লিপ্ত 
হয়। এরপর আদম সমত্মানদের মধ্যকার পাঁচজন সৎ 


535 






































ও রুবুবিয়্যাতে শির্কে লিপ্ত হয়। 

বা শির্ক মানুষের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের মধ্য দিয়ে হয়ে 
থাকে। মানুষের বিশ্বাসের মধ্যে যে-সব শির্ক হয়, তা 
আল্লাহর রুবৃবিয়্যাতের সাথে সম্পর্কিত। আর কর্মের মধ্যে 
যে-সব শির্ক হয়, তা আল্লাহর উলৃহিয়্যাতের সাথে 
সম্পর্কিত। আর অভ্যাস যেহেতু সাধারণত বিশ্বাসগত 
কারণেই গড়ে উঠে, সেহেতু অভ্যাসগত কর্মের দ্বারা যে-সব 
শির্ক হয়, তাও আল্লাহর রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত। 
শির্কের দু'টি প্রকার রয়েছে। একটি ‘আকবার’ আর 
অপরটি “'আসগার'। শির্কে আকবার আবার চার প্রকার। 
জ্ঞানগত শির্ক, পরিচালনাগত শির্ক, অভ্যাসগত শির্ক ও 
উপাসনাগত শির্ক । যারা প্রথম তিন প্রকারের শির্ক করে, 


কেউ যদি অজ্ঞতাবশত একটি শির্কে আকবার করে এবং 
মুত্যুর পূর্বে তাথেকে তাওবা করে মরতে না পারে, তা হলে 
মুশরিক হিসেবেই তার হাশর হবে । আর কারো দ্বারা যদি 


536 


























শির্ক আসগার’ সংঘটিত হয়, তা হলে সে মুশরিক বলে 
বিবেচিত হবে নাঃতবে তার প্রতিটি ‘শির্কে আসগার" 
একেকটি কবীরা গোনাহ হিসেবে বিবেচিত হবে। এথেকে 
তাওবা করে মরতে না পারলে আল্লাহ তা'আলা ইচ্ছা 
করলে তাকে রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর শাফা'আতের মাধ্যমে ক্ষমা করতে পারেন, নতুবা 
সাময়িক শাসিত্মতে নিমজ্জিত করবেন। 


আল্লাহর উলুহিয়্যাত ও রুবৃবিয়্যাতে শির্ক সংঘটিত হওয়ার 
জন্য মানুষের অজ্ঞতা ও শয়তানের বহুমুখী ষড়যন্ত্রই 
মৌলিকভাবে দায়ী । 


ধর্মপ্রাণ ইয়াহুদী ও খিস্টানদেরকে তাদের অজ্ঞতার 
সুযোগে বিভিন্ন নবী ও সৎ মানুষদের মর্যাদা দানের ক্ষেত্রে 
অতিরঞ্জিত করানোর মাধ্যমে শয়তান তাদের কবরসমূহকে 
উপাসনালয়ে রূপামত্মরিত করেছিল। তাঁদের সম্মানার্থে 
তাঁদের মূর্তি বানিয়ে তাদেরকে সে-সব মূর্তির উপাসনা 
করতে লিপ্ত করেছিল। যা বর্তমানেও তাদের মাঝে 
যথারীতি প্রচলিত রয়েছে। 


শয়তান নূহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে যে- 
সব শিকী ধারণার ভিত্তিতে শিকী কর্মে অভ্যস্থ করেছিল, 


537 














ঠিক সে-রকমের শিকী ধারণার ভিত্তিতেই আরবের দ্বীনে 
ইব্রাহীমের অনুসারী বলে দাবীদারদেরকেও সে পাঁচজন 
ওলির মূর্তিসহ আরো বিভিন্ন মূর্তির উপাসনা করতে অভ্যস্ত 
করেছিল। ফেরেন্তাদেরকে আল্লাহর মেয়ে হওয়ার ভ্রামত্ম 
ধারণা দিয়ে তাদের নামে লাত, উয্যা ও মানাত নামের 
দেবী বানিয়ে সে-গুলোকে আল্লাহর নিকটবর্তী করে দেয়ার 
মাধ্যম ও তাঁর নিকট সুপারিশকারীর ভূমিকায় অবতীর্ণ 
করেছিল। সে মূর্তিগ্ুলোকে তাদের জীবনের বিবিধ কল্যাণ 
ও অকল্যাণ করার সামর্থ্যবান বলেও ধারণা দিয়েছিল। 
আল্লাহর নিকট থেকে পার্থিব কল্যাণ প্রাপ্তি ও অকল্যাণ 
দূরীকরণের জন্য দেব-দেবীদের মধ্যস্থতা ও সুপারিশ 
পাওয়ার আশায় তাদেরকে সে-গুলোর উদ্দেশ্যে মানত করা, 
এদের পার্থে অবস্থান করা এবং বিপদে এদের আহ্বান 
করাসহ মৌখিক, শারীরিক ও আমত্মরিক বিভিন্ন উপাসনায় 
লিপ্ত করেছিল। এ-ছাড়া তাদের অভ্যাসের মাঝেও নানা 
রকমের শিকী কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটিয়েছিল। 


নূহ আলাইহিস সালামের জাতি থেকে আরম্ভ করে শেষ 

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ 

সময়ের মানুষদেরকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে শয়তান যে 

ধরনের কলা-কৌশল অবলম্বন করেছিল, সে রকমের কলা- 
538 


























কৌশল অবলম্বন করেই সে সাধারণ মুসলিমদেরকেও 
পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়েছে। এ-চেষ্টার ফলেই সে 
তাদেরকে জ্ঞানগত, পরিচালনাগত, অভ্যাসগত ও 
উপাসনাগত বিভিন্ন রকম শিকী কর্মকাণ্ডে লিপ্ত করতে 
সক্ষম হয়েছে। 


রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- ও ওলিগণ সর্বত্র 
ও জানতে পারেন এবং মৃত্যুর পরেও মানুষের উপকার 
করতে পারেন... ইত্যাদি মর্মে যে-সব ধ্যান-ধারণা সাধারণ 
শিকী ধারণা বৈ আর কিছুই নয়। এর মাধ্যমে সে রাসূল- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- ও ওলিগণ কে আল্লাহর 
আরবের মুশরিকদের মাঝে নূহ (আ.)-এর সময়কার 
পাঁচজন ওলি ও তিনজন ফেরেন্তার নামে নির্মিত মূর্তি ও 
দেবীসমূহকে সাধারণ মানুষ ও আল্লাহর মাঝে মধ্যস্থতা ও 
সুপারিশকারী হওয়ার যে ধারণা দিয়েছিল, মুসলিমদের 
মাঝেও তাদের ওলিদের ব্যাপারে হুবহু সেই ধারণার জন্ম 
দিতে সক্ষম হয়েছে। 


539 


















































ভাগ্য পরিবর্তনের জন্য সরাসরি আল্লাহর কাছে আবেদন- 
নিবেদন না করে আরবের মুশরিকদের ন্যায় তা মৃত 
অলিগণের ওসীলা ও সুপারিশের মাধ্যমে চাইতে অভ্যস্ত 
করেছে। 


অলিগণের মধ্যস্থতা ও সুপারিশ প্রাপ্তির মাধ্যমে পার্থিব 
কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের আশায় তাদেরকে 
মুশরিকদের ন্যায় অলিগণের কবর ও কবরসমূহে মানত 
দান, সেখানে অবস্থান করা, রোগমুক্তি কামনা এবং বিপদে 
শারীরিক ও আমত্মরিক উপাসনায় লিপ্ত করেছে। 


ভাগ্যের ভাল ও মন্দের প্রতি যথার্থ ঈমান না এনে সুস্থ 
জীবন ও উত্তম জীবিকা লাভের জন্য শরী'আত নির্দেশিত 
বৈধ পন্থায় তদবীর ও কর্ম না করে নানা রকম শিকী পন্থায় 
তদবীর ও কর্ম করতে তাদেরকে অভ্যস্ত করে তুলেছে। 


নবী, ওলি ও সাধারণ মানুষ নির্বিশেষে সকল কবরবাসীকে 
সালাম দিলে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় তারা তা শুনতে 
পান ও সালামের জবাব দেন। তাদের মাগফিরাতের জন্য 
দো'আ করলে এবং ছওয়াব রেছানী করলে এতে তাদের 
রুহ আনন্দিত হয়। তারা আমাদের জন্য নেক দো'আও 


540 














করেন। এ-ক্ষেত্রে ওলি আর সাধারণ মানুষ বলে কোনো 
পার্থক্য নেই। তবে তাদের সে দো'আ আমাদের কোনো 
উপকারে আসেনা । কেননা, বিশুদ্ধ হাদীস মতে মানুষ মৃত্যুর 
পর মানুষের উপকারযোগ্য তাদের যাবতীয় ‘আমল বন্ধ 
হয়ে যায়। তা ছাড়া বরযখী জীবন কোনো উপকারযোগ্য 
কর্মের জীবন নয়। কিন্তু শয়তান সাধারণ মানুষদের নিকট 
অলিগণের বিষয়টি এ সাধারণ নিয়মের ব্যতিক্রম বলে 
ধারণা দিয়েছে। তাঁরা মরে যাওয়ার পরেও জীবিত থাকার 
ন্যায় আমাদের উপকার করতে পারেন বলে ধারণা 
দিয়েছে। তাঁদের আহ্বান করলে তাঁরা শুনতে পারেন বলেও 
ধারণা দিয়েছে। অথচ তাঁদের ব্যাপারে এমন ধারণা করা 
শামিল। 


শয়তান মুশরিকদের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের সাথে 
সাধারণ মুসলিমদের অনেক বিশ্বাস, কর্ম ও অভ্যাসের 
বহুলাংশে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। ক্ষেত্র 
বিশেষে বরং তাদেরকে মুশরিকদেরও অগ্রগামী করতে 
সামর্থ্য হয়েছে। আরবের মুশরিকরা যেখানে সমুদ্রে 
মারাত্মক ঝড় ও তুফানের কবলে পতিত হলে বিপদ থেকে 
উদ্ধারের জন্য তাদের দেবতাদের কথা ভুলে যেয়ে 
541 


























একনিষ্ভাবে আল্লাহকেই সাহায্যের জন্য আহ্বান করতো; 
সেখানে অনেক মুসলমাদেরকে অনুরূপ বিপদে আল্লাহর 
জীলানী ও মঈনুদ্দিন চিন্তীকে আহ্বান করতে শিখিয়েছে। 


আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতে শির্ক করা থেকে বাঁচতে 
হলে জানতে হবে যে, যে-সব নামাবলী ও বৈশিষ্ট্যের কারণে 
আল্লাহ আমাদের রব, সে-সব বৈশিষ্ট্যের সামান্যতম কোনো 
বৈশিষ্ট্যেও তিনি কাউকে তাঁর শরীক করেন না। কেউ নিজ 
প্রচেষ্টায়ও তাতে তাঁর শরীক হতে পারেনা। 


মানুষের ভাগ্যের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের বিষয়টি 
আল্লাহর রুবৃবিয়্যাতের আওতাধীন বিষয়। কোনো মানুষ বা 
কোনো বস্তুর পক্ষে কারো কোনো উপকার বা অপকার 
করার নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহর ইচ্ছা হলেই 
কেবল কোনো মানুষ বা কোনো বস্তু কারো উপকার বা 
অপকারের ওসীলা বা মাধ্যম হতে পারে। তাই কোনো 
মানুষ বা কোনো বস্তর দ্বারা উপকৃত হলে বলতে হবে: 
আল্লাহর রহমতে অমুক মানুষ বা অমুক বস্তুর মাধ্যমে 
উপকৃত হয়েছি। কোনো ওঁষধ পান করলে বলতে হবে: 
অমুক ওষধ পান করার মাধ্যমে আল্লাহর রহমতে উপকার 


পেয়েছি। এক কথায় যাবতীয় উপকার ও অপকারের 
542 






































বিষয়কে কোনো মানুষ বা বস্তুর সাথে সম্পর্কিত না করে 
কেবল আল্লাহ তা'আলার সাথেই সম্পর্কযুক্ত করতে হবে। 


একমাত্র যমযমের পানি ব্যতীত অন্য কোনো ওলি বা পীর 
ফকিরের সাথে সংশিলষ্ট কোনো কূপ বা পুকুরের পানি, 
কবরের পুড়ানো মোম, মাটি ও গাছ ইত্যাদি মানুষের 
কোনো কল্যাণ করতে পারে বলে বিশ্বাস করা আল্লাহ 
রুবুবিয়্যাতে শির্কের শামিল। 


ভাগ্য পরিবর্তন বা রোগ ব্যাধি নিবারণের জন্যে জ্যোতিষ, 
গণক, জিন সাধক, ফকির ও কবিরাজদের নিকট এরা 
ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানে এমন ধারণা নিয়ে 
যাওয়া এবং তাদের দেয়া পাথরের আংটি, বালা ও তা'বীজ 
শির্কে আকবার বা আসগার হতে পারে। 


সৎ ও অসৎ মানুষ নির্বিশেষে সকলের জন্যেই আল্লাহর 
সম্পর্কে জানতে পারেনা বলে কাউকে কোনো সংবাদ দিতে 
হলে প্রয়োজনে অন্যের ওসীলা গ্রহণ করতে হয়। কিন্তু 
কাছে আমাদের যে কোনো সমস্যার কথা জানাতে হলে এ- 


543 














জন্যে কোনো নবী, ওলি ও বুজুর্গদের নামের ওসীলা 
গ্রহণের কোনো বৈধতা স্বীকৃত নয়। কেননা, আমাদের 
প্রয়োজনের কথা কোনো ওসীলা ছাড়াই সরাসরি তাঁকে 
জানানো যায়। তবে ওসীলা গ্রহণ করলে তাঁর সুন্দর 
নামাবলী, ঈমানের রুকুনসমূহের প্রতি ঈমান, যে কোনো 
সৎকর্ম, জীবিত মানুষের দো'আ, নিজের অপরাধের স্বীকৃতি 
ও অসহায়তা বর্ণনার ওসীলা গ্রহণ করতে হবে। কোনো 
নবী বা ওলির নামের ওসীলায় নয়। কেননা, মানুষেরা 
পরস্পরের দ্বারা প্রভাবিত হয় বলে এমন ওসীলা মানুষের 
মধ্যে চলতে পারে। কিন্তু মহান আল্লাহ কারো নাম শুনে 
প্রভাবিত হন না। তাই কারো নামের ওসীলায় তাঁর নিকট 
কিছু আবেদন করা যেতে পারেনা। কোনো কোন হাদীস 
দ্বারা বাহ্যত এমন ওসীলা গ্রহণের বৈধতা প্রমাণিত হয় বলে 
কারো মনে হলেও বাস্তবে সে-সব হাদীস দ্বারা তা প্রমাণিত 
হয়না। কেননা, সে-সব হাদীস দ্বারাও প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট 
সাহাবীদের দো'আর ওসীলা গ্রহণই মূলত উদ্দেশ্য। তাঁদের 
নাম ও মর্যাদার ওসীলা গ্রহণ করা সে-সবের উদ্দেশ্য নয়। 
যে-সব বিষয় আল্লাহ ব্যতীত অপর কেউ দিতে পারেনা, 
তা আল্লাহ ব্যতীত অপর কারো নিকট চাওয়া যায়না ৷ রাসূল 
-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বা ওলিগণ মৃত্যুবরণ 
544 














করেছেন বলে তাঁরা দুনিয়ার মানুষের ছোট বা বড় কোনো 
উপকারই করতে পারেন না। তাই তাঁদের নিকট কিছু 
চাওয়া যায়না। কেউ তাদের কাছে কিছু আবদার করলেও 
কুরআনের শিক্ষানুযায়ী তাঁরা সে আবদার শুনতে পারেন 
না। শুনতে পারলেও তাঁরা এর কোনো জবাব দেবেন না। 
তাঁদের কাছে কিছু আবদার করা শির্ক হওয়ার কারণে 
সূরায়ে মরয়ামের ৮২ নং আয়াতের বর্ণানুষায়ী কেয়ামতের 
নেবেন। 


সংঘটিত হলে তিনি যদি শরী'আতের যথার্থ অনুসারী হন, 
তা হলে তা তার কারামত হিসেবে গণ্য হতে পারে। তবে 
এটি তাঁকে বিভ্রান্ত করার জন্য তাঁর অজান্তে তাঁর মাধ্যমে 
প্রকাশিত শয়তানের কোনো তেলেশমাতিও হতে পারে। 
আর যদি তিনি শরী'আতের অনুসারী না হন, তা হলে তা 
নিঃসন্দেহে শয়তানের তেলেশমাতি হয়ে থাকবে । বিষয়টি 
তাঁর কারামত হোক আর না-ই হোক, এ-কারণে তাঁর 
ব্যাপারে অতিরঞ্জিত চিন্তা করে তাঁকে আল্লাহর রুবুবিয়্যাতের 
কোনো কোন বৈশিষ্ট্যের অধিকারীর মর্যাদায় উন্নীত করা 


545 














যাবেনা। কেননা, ওলিদের ব্যাপারে অতিরঞ্জিত চিমত্মা 
করেই যুগে যুগে সাধারণ মানুষেরা শির্কে নিমজ্জিত হয়েছে। 
আল্লাহ তা'আলার উলুহিয়্যাতে শির্ক করা থেকে বাঁচতে হলে 
বুঝতে হবে যে, যে বস্তু দান করা শয়তানের সামর্থ্যের 
মধ্যে রয়েছে, তা কোনো মৃত ওলির কবর ও কবরে 
আবেদনের পর অলৌকিক উপায়ে কেউ পেয়ে থাকলে 
এটাকে সম্পূর্ণরূপে শয়তানের তেলেশমাতি বলেই বিশ্বাস 
করতে হবে। কেননা, কবরে আবেদনকারী ও অন্যান্য 
সাধারণ মানুষদেরকে বিভ্রামত্ম করার জন্য শয়তান অদৃশ্যে 
থেকে সে নিজেই বা তার অনুসারীদের মাধ্যমে এমন 
আহ্বানকারীদের প্রয়োজন পূর্ণ করে দেয়। আবেদন পূর্ণ 
করা যদি শয়তানের সামর্থ্যের মধ্যে না থাকে, তা হলে 
বুঝতে হবে যে, আল্লাহই নিজ অনুগ্রহে আবেদনকারীর 
প্রয়োজনের দিক বিবেচনা করে তা পূর্ণ করে দিয়েছেন। 
তাতে কবরস্থ ওলির আদৌ কোনো কেরামতি নেই। 
কেননা, আমরা জানি যে, আরবের মুশরিকরা তাদের ওলি 
ও ফেরেন্তাদের নামে নির্মিত দেবতাদের কাছে বৃষ্টি চাইলে 
বৃষ্টি হতো। তারা এটিকে তাদের দেবতাদের ওসীলায় 
পেয়েছে বলেও বিশ্বাস করতো। অথচ এ বৃষ্টি আল্লাহর 
রহমতেই বর্ষিত হতো। এর পিছনে যেমনি তাদের দেব- 
546 














দেবীদের আদৌ কোনো হাত ছিল না, তেমনি কবরে 
আবেদনকারীদের প্রয়োজন পূরণের পিছনেও কবরস্থ ওলির 
আদৌ কোনো হাত নেই। 


মানুষের ঈমান ও ধৈর্যের পরীক্ষা গ্রহণের জন্য আল্লাহ 
তাদের ভাগ্যে কল্যাণ ও অকল্যাণ দিয়ে দীর্ঘ বা স্বল্প মেয়াদী 
পরীক্ষা গ্রহণ করে থাকেন। পরীক্ষা শেষে ইচ্ছা হলে 
তিনিই তা পরিবর্তন করেন। তাই কোনো কল্যাণার্জন বা 
অকল্যাণ দূরীকরণের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত বৈধ পন্থা 
অবলম্বন করতে হবে। ওসীলার নামে এদিক-সেদিক মুখ 
না ফিরিয়ে ভয় ও আকাঙ্ার সাথে কেবল আল্লাহকেই 
বিনয়ের সাথে স্মরণ ও আহ্বান করতে হবে। উদ্দেশ্য 
অর্জনের জন্য গৃহীত গন্থার উপর নির্ভরশীল না হয়ে তা 
ধৈর্যের সাথে কেবল তাঁর উপরেই ভরসা করতে হবে । মনে 
রাখতে হবে যে, কোনো কবর বা কবরের পাশে অবস্থান 
করা, জীবনের যে কোনো কল্যাণার্জন ও অকল্যাণ 
দূরীকরণের জন্যে কোনো মৃত ওলির শরণাপন্ন হওয়া, 
তাঁদের উপর ভরসা করা প্রকাশ্য শির্ক। আখেরাতে 
মানুষের মুক্তির সোপান হচ্ছে বিশুদ্ধ ঈমান ও সঠিক 


547 


‘আমল ৷ যারা এ দুটি বৈশিষ্ট্যে বলীয়ান হবে, কেবল তারাই 
এ দু"য়ের ওসীলায় আল্লাহর রহমতে মুক্তি লাভে ধন্য হবে। 


যারা বিশুদ্ধ ঈমান ও সঠিক ‘আমল ব্যতীত মৃত ওলিদের 
শাফা'আতের মাধ্যমে আখেরাতের মহাসমুদ্র নিরাপদে পাড়ি 
দেয়ার চিমত্সা করে, তাদের সে চিমত্সা মাকড়সার জালের 
ন্যায়ই দুর্বল," মৃদু বাতাসে যে জাল ছিন্ন-ভিন্ন হয়ে যায়, 
সে জালকে মাকড়সার পক্ষে যেমন নিরাপদে বসবাসের 
জন্যে আশ্রয় স্থল হিসেবে ধারণা করা ঠিক নয়, তেমনি 
কারো পক্ষে আখেরাতের ভয়াবহ দিনে ওলিগণ কে মুক্তির 
নিরাপদ আশ্রয় স্থল হিসেবে ধারণা করাও ঠিক নয়। 


অলিগণের সুপারিশ লাভে আখেরাতে ধন্য হওয়ার আশায় 
প্রকৃতপক্ষে মারাত্মক ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে। 
কেননা, আল্লাহর সৃষ্টির মধ্যে তাঁর প্রিয়ভাজন বলতে এমন 


























১, আয়াতটি নিম্নরূপ: 
রর fade Ey এ ১) .& কও পি এ, 
০৮ এমা 915 ES ৩5৬1 ৬৮৫৭ ৬৪৫ হত Dl ০১১ or VE GA 582) 
[5৭:৮০] ধ 05525251962 ০১৫ এ 


আল-কুরআন, সূরা আনকাবৃত: ৪১। 
548 


ওসীলায় আখেরাতে তাঁর কাছে কারো জন্যে শাফা'আত 
করতে পারেন। বরং সাধারণ মানুষেরা আজ যাদেরকে 
আখেরাতে তাদের বিপদকালীন সময়ে সুপারিশ করতে 
করতে, তাদেরকে ডাকো, তখন তারা তাদেরগকে ডাকবে। 
কিন্তু তাঁরা তাদের ডাকে সাড়া দেবেন না। উপরন্ত আল্লাহ 
তাদের মাঝে একটি অমত্মরায় সৃষ্টি করে দেবেন” ।* 
ফলে তাদের সকল আশা ও ভরসা চিরতরে ব্যর্থতায় 
পরিণত হবে। 


আখেরাতে রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ব্যতীত 
অন্যান্য নবী-রাসূলসহ সকল মুমিন ও ওলিগণ নিজের 
চিমত্মায় উদ্বিগ্ন থাকবেন। হাশরের ময়দানে হিসাব-নিকাশ 
চলাকালীন সময়ে একমাত্র সর্ব শেষ নবী ও রাসুল মুহাম্মদ- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সাধারণভাবে কারো 
জন্যে কারো কোনো সুপারিশের অস্তিত্ব কুরআন ও বিশুদ্ধ 














১৪. আয়াতটি নিম্নরূপ: 
১5243528144 05 2৯০5 (ওযা GEES LSU U5 BG Y 


Lor :-৩৩] হব 


আল-কুরআন, সূরা:কাহাফ: ৫২। 
549 


হাদীস দ্বারা স্বীকৃত নয়। হ্যাঁ, সাধারণভাবে তাঁদের সুপারিশ 
স্বীকৃত হয়েছে কেবল জাহান্নামী মুমিনদের জাহান্নামে 
যাওয়ার পর তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার 
ক্ষেত্রে। আল-কুরআনে আখেরাতে শাফা'আতের বিষয়টি 
শুধুমাত্র কাফির ও মুশরিকদের বেলায়ই অস্বীকার করা 
হয়নি, বরং মু'মিন মুশরিকদের বেলায়ও তা অস্বীকার করা 
হয়েছে। 
অতএব, যে-সব মুসলিম ভাই ও বোনেরা আখেরাতে 
আল্লাহর সন্তুষ্টি পেয়ে ধন্য হয়ে মুহূর্তের জন্যেও জাহান্নামে না 
যেয়ে প্রথমেই জান্নাতে যেতে আগ্রহী, তাদেরকে এখন থেকেই 
যাবতীয় জ্ঞানগত, পরিচালনাগত, উপাসনাগত ও অভ্যাসগত শির্ক 
হতে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে। নিজ বিশ্বাস, কর্ম ও অভ্যাস 
থেকে যাবতীয় শিকী কর্মকাণ্ডকে সম্পূর্ণরূপে পরিহার করে নিতে 
হবে। নিজের অজান্তে যত ছোট বা বড় শির্ক হয়ে গেছে সে 
সবের জন্যে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে । মনে রাখতে হবে, 
এর মধ্যেই রয়েছে আমাদের সকলের পরিত্রাণ। 


3০9০১ ০ 69৩0 ৬৩ by এ ১ পা এ) 59৮৬ ৬০০ 
খা 9 এ dl ৪ 2০9 Dl Ges. এ ৮১ DA 
১৩079 dlls 5 5 28 ৬১৬৬ ৩০৪ ৭০০ পস্পি 


550 


গ্ৰন্থপঞ্জী 
তাফসীর গ্রন্থসমূহ: 


‘আযীম; (বৈরুত: দ্বারুল মা'রিফাঃ, ১ম সংস্করণ, ১৯৮৭ খ্রি.) । 
খাযিন; (লাহোর: নু'মানী কুতুবখানা , সংস্করণ বিহীন, তারিখ 
বিহীন)। 

আল-আলুছী, মাহমুদ, রূহুল মা"আনী; (বৈয়রুত: দারু 
এহইয়াইত তুরাছিল 'আরাবী, ৪র্থ সংস্করণ, ১৯৮৫ খি.)। 
আল-রাজী, ফখরদ্দীন, তাফসীরুল কাবীর, [স্থান বিহীন, ৩য় 
সংস্করণ , তাং বিহীন)। 

আল-কুরত্বাবী, আবু ‘আব্দুল্লাহ মুহাম্মদ ইবন আহমদ আল- 
আনসারী, আহকামুল কুরআন; ((মিশর:আল-হাইআতুল 
মিশরিয়্যাহতু লিল কুত্তাব, ৩য় সংস্করণ, ১৯৮৭ থি.)। 

কাজী ছানা উল্লাহ পানিপথী, আত-তাফসীরুল মাযহারী, 
(দেহলী: এদারাতু এশা'আতিল ‘উলুম, সংস্করণ বিহীন, সন 
বিহীন)। 

মুহাম্মদ শফী” মাওলানা মুফতী, মা'আরেফুল ক্ুরআন:অনুবাদ 
ও সম্পাদনা: মাওলানা মহিউদ্দীন খান, (মদিনা: সৌদি ‘আরব, 
সংস্করণ বিহীন, সন বিহীন)। 





551 


9. শাহ ‘আব্দুল ‘আযীয আদ-দেহলভী, তাফসীরে ফাতহুল 
আযীয । 

10.  যমাখশারী, জারুল্লাহ মাহমুদ ইবনে “উমার, আল-কাশশাফ; 
(কুতুবখানা মাযহারী, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

হাদীসের গ্রন্থসমূহ: 

11. আহমদ ইবনে হাম্বল, ইমাম, মুসনাদ; (বৈরুত: দ্বারুল কুতুবিল 
ইলমিয়্যাঃ, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

12. ইবনে আবী শায়বাঃ, আবু বকর "আব্দুল্লাহ, আল-সুসান্নাফ 
সম্পাদনা; কামাল ইউসুফ, (রিয়াদ:মাকতবাতুর রুশদ, ১ম 
সংস্করণ, ১৪০৯হি:)। 

13. ইবনে হিববান, মুহাম্মদ আল-বুস্তী, সহীহ ইবনে হিববান; 
(বৈরুত: মুআছছাছাতুর রিছালাঃ, ২য় সংস্করণ, ১৯৯২ খ্রি.) । 

14. ইবনে খুযায়মাঃ, মুহাম্মদ , সহীহ; সম্পাদনা: ড মুহাম্মদ মুস্তফা 
আল-আযমী, (বৈরুত: আল-মাকতবুল ইসলামী, সংস্করণ 
বিহীন, ১৯৭০ খ্রি.) । 

15. ইবনে মাজাহ, মুহাম্মদ ইবন ইয়াজীদ, আস-সুনান;সম্পাদনা: 
মুহাম্মদ ফুআদ আব্দুল বাকী, (স্থান বিহীন: দ্বার এহইয়াউত 
তুরাছিল আরাবিয়্যাঃ, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

16. ইবনে হিববান, মুহাম্মদ আলবুস্তী, সহীহ ইবনে 


হিববান;সম্পাদনা:শু'আইব আরনাউত, (বৈরুত: মুআস 
সাসাতুর রিসালাঃ, ২য় সংস্করণ, ১৯৯৩ খি.)। 


552 


20. 


21. 


22: 


29; 


আবু জা‘ফর ত্বহাবী, আহমদ ইবন মুহাম্মদ, শরহে মা'আনী 
আল-আ-ছার;সম্পাদনা:মুহাম্মদ যুহরী আন-নাজ্জার, (বৈরুত: 
দ্বারুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৩৯৯হি.)। 
আত-তাবরিষী, ওয়ালী উদ্দীন আল-খতীব, মিশকাতুল মাসাবীহ 
; (মাকতাবা রশীদিয়্যাঃ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন)। 
সুনান; (মিশর:শরিকাতু মুস্তফা আল-বাবী.... ১ম সংস্করণ, 
১৯৬২ খ্রি.)। 

দারিমী;সম্পাদনা:ফাওয়ায আহমদ, (বৈরুত: দ্বারুল কিতাবিল 
“আরাবী, ১ম সংস্করণ, ১৪০৭হি:)। 

আদ-দায়লামী, আবু শুজা’ শেরওয়াই ইবন শহরদার ইবন 
শেরওয়াই , মুসনাদুল ফেরদাউস;সম্পাদনা: সাঈদ ইবন বিসুনী 
যাগলুল, (বৈরুত: দ্বারুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, 
১৯৮৬ খ্রি.)। 

(হিমস: সিরিয়া, সংস্করণ বিতীন, তাং বিহীন)। 

আল-কুশাইরী, মুসলিম ইবন হাজ্জাজ, আস-সহীহ; সম্পাদনা: 
মুহাম্মদ ফুআদ ‘আব্দুল বাকী, (বৈরুত: দ্বার এহইয়াউত 
তুরাছিল 'আরাবী, সংস্করণ বিহীন, সন বিহীন)। 


553 


24. 


25, 


26. 


27. 


28. 


29. 


30. 


আল-বানী, শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন , সিলসিলাতুল 
আহাদীসিদ দয়ীফাতি ওয়াল মাওদু'আঃ (বৈরুত: ১ম 
সংস্করণ)। 

আত-ত্ববরানী, সুলায়মান ইবন আহমদ, আল-মু'জামুল কবীর; 
(মুসেল:মাকতাবাতুল ‘উলুম ওয়াল হিকাম, ২য় সংস্করণ, 
১৯৮৩ খ্রি.) ৷ 

আস-সুনান;সম্পাদনা:ড. আব্দুল গাফফার সুলায়মান, (বৈরুত: 
দ্বারুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৯৯১ খ্রি.) । 
মুসতাদরাক ;সম্পাদনা: মুস্তফা ‘আব্দুল ক্কাদির আত্বা, (বৈরুত: 
দ্বারুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৯৯০ খ্রি.)। 

বুখারী, আবু 'আৰিল্লাহ মুহাম্মদ ইবন ঈসমাঈল, আস- 
সহীহ;সম্পাদনা: ড. মুস্তফা আদীব আল-বাগা, (বৈরুত: দ্বার 
ইবনে কাছীর আল-ইয়ামামাঃ, ৩য় সংস্করণ, ১৯৮৭খি.)। 
বায়হাকী, আহমদ ইবনে হুসাইন, আস্সুনানুল কুবরা; (মক্কা: 
মাকতাবাতু ঘ্বারুল বায, সম্পাদনা: মুহাম্মদ আব্দুল কাদির 
আত্বা, সংস্করণ বিহীন, ১৯৯৪ খি.)। 

রাহওয়ায়হ, ইসহাক ইবন ইব্রাহীম ইবন মিখলদ, 
মুসনাদ;সম্পাদনা:ড.আব্দুল গফুর আল-বেলুচী, 
(মদীনা:মাকতাবাতুল আইমান, ১ম সংস্করণ, ১৯৯১ খ্রি.)। 


হাদীসের ব্যাখ্যাগ্রন্থ: 


554 


31.  'আজীমাবাদী, আবুত তাইয়্যিব মুহাম্মদ শামসুল হক, ‘আউনুল 
মা'বুদ শরহে সুনানি আবী দাউদ; (বৈরুত:দ্বারুল কুতুবিল 
ইলমিয়্যাঃ, ২য় সংস্করণ, ১৪১৫হি:)। 

32. ইবনে হাজার 'আসকালানী, ফতহুল বারী বি শরহিল বুখারী, 
(বৈরুত:দ্বারুল মা'রিফাঃ, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

33. ইবনুল আছীর, আননেহায়াতু ফী গারীবিল হাদীসি ওয়াল 
আছার; (বৈরুত: আল-মাকতাবাতুল ইলমিয়্যাঃ, সংস্করণ 
বিহীন, সন বিহীন)। 

34. নববী, শরফুদ্দীন, শরহু সহীহ মুসলিম; (স্থান বিহীন: ১ম 
সংস্করণ, ১৯২৯ খ্রি.)। 

35. মুল্লাহ ‘আলী আল-কারী, মিরক্কাতুল মাফাতীহ; 
(মুলতান:মাকতাবাঃ ইমদাদিয়্যাঃ, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

36. শিববীর আহমদ “উছমানী, ফতনহুল মুলহিম বি শরহে সহীহ 
মুসলিম; (করাচী: মাকতাবাতুল হেজায, সংস্করণ বিহীন, সন 
বিহীন)। 

‘আকীদার গ্রস্থাদি: 

37. আহমদ বাহজাত, আল্লাহু ফীল আক্ীদাতিল ইসলামিয়্যাঃ; 
(কায়রোঃ মুআছ ছাসাতুল আহরাম, ৪র্থ সংস্করণ, ১৯৯৬ খ্রি.)। 

38.  আল-বরীকান, ইব্রাহীম, ড., আল-মাদখালু লি দেরাসাতিল 


'আক্ীদাতিল ইসলামিয়্যাঃ; (আল-খুবার: দ্বারুস সুন্নাঃ, সংস্করণ 
বিহীন, ১৯৯২ খ্রি.) । 


555 


39. 


40. 


41. 


42. 


43. 


44. 


45. 


46. 


আল-জাযাইরী, আবু বকর জাবির, 'আক্বীদাতুল মু'মিন; (জেদ্দা: 
দারুস শুরুক, ৫ম সংস্করণ, ১৯৮৭ থি.।)। 

আল-গাযালী, আল-ইমাম, আল-ইক্রতেসাদ ফী উসূলিল 
এ“তেকাদ। 
আস-সাইয়্যিদ সাবেক, আল-'আক্কাইদুল ইসলামিয়্যাঃ; (বৈরুত: 
দারুল কিতাবিল 'আরাবী, সংস্করণ বিহীন, ১৯৭৫ খ্রি.)। 

ওয়াল আজয়িবাতিল উসৃলিয়্যাতি ‘আলাল 'আক্ীদাতিল 
ওয়াসিতিয়্যাঃ লি ইবনে তাইমিয়্যাঃ; (প্রকাশ বিহীন, ২১ম 
সংস্করণ, ১৯৮৩ খ্রি.)। 

ত্বাহাবিয়্যাঃ ; (বৈরুত : আল-মাকতাবুল ইসলামী, ৫ম সংস্করণ, 
তারিখ বিহীন)। 

শেখ ‘আব্দুর রহমান ইবন হাসান আ-লুশ শেখ, ফাতহুল 
মাজীদ বি শারহি কিতাবিত তাওহীদ ; (লাহুর : আনসারুস 
সুন্নাতিল মুহাম্মদিয়্যাঃ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন)। 

শাহ ইসমাঈল শহীদ, তাকুবিয়াতুল ঈমান; (দেওবন্দ: মাকতাবা 
থানভী, সংস্করণ বিহীন, ১৯৮৪ খ্রি.)। 

সুলাইমান ইবন 'আবিল্লাহ ইবন মুনী', আশ-শায়খ, তাইসীরুল 
‘আধীযিল হামীদ ফী শরহে কিতাবিত তাওহীদ; (বৈরুত: আল- 
মাকতবুল ইসলামী, ১ম সংস্করণ, ১৪০২হি:)। 


556 


47. 


48. 


49. 


50. 


51. 


52. 


মুবারক ইবন মুহাম্মদ আল-মীলী, আশশির্ক্ু ওয়া মাজাহিরুহু; 
(মদীনা:আল-জামি'আতুল ইসলামিয়্যাঃ ১ম সংস্করণ, 
১৪০৭হি:)। 

আকবার; (বৈয়রুত : দারুল কুতুবিল ইলমিয়্যাঃ, সংস্করণ 
বিহীন, তারিখ বিহীন)। 

মাহমুদ শালতুত, আল-ইসলামু আকীদাতুন ওয়া শরী'আতুন; 
(কায়রো: দারুশ শুরুক, ১৭তম সংস্করণ, ১৯৯৭ খ্রি.) 
মুহাম্মদ আল-গাযালী, ‘আক্বীদাতুল মুসলিম; (কায়রো: দারুল 
কুতুবিল ইসলামিয়্যাঃ, সংস্করণ বিহীন, ১৯৮০ খ্রি.)। 

মুহাম্মদ খলীল হার্াস, শরহুল 'আকীদাতিল ওয়াসিতিয়্যাঃ 
(মদীনা: মারকাজুদ দাওয়া, সৌদি আরব, ৭ম সংস্করণ, 
তারিখ বিহীন)। 

যাকারিয়্যা ‘আলী ইউছুফ, আল-ঈমান ওয়া আ-ছারুহু ওয়া 
আশশির্কু ওয়া মাজাহিরুহু; (কায়রো: মাকতাবাতুস সালাম 
আল-'আলমিয়্যাঃ, ২য় সংস্করণ, তারিখ বিহীন)। 


ফিকহের গ্রন্থ সমূহ: 


53. 


আল-কা-সানী, “'আলউদ্দীন আবু বকর ইবন মাসউদ, 
বাদাইণউস সানাইণ্উ; (করাচী: এস.এম.সাঈদ কম্পানী, ১ম 
সংস্করণ, ১৯১০ খ্রি.) । 


557 


54. ইবনে 'আবিদীন, হাশিয়াত পুরদ্দিল মুহতার 'আলাদ দুররিল 
মুখতার; (পাকিস্তান:এইচ.এম.সাঈদ কম্পানী, সংস্করণ বিহীন, 
সন বিহীন)। 

55. ইবনুল হুমাম, কামাল উদ্দীন মুহাম্মদ ইবন ‘আব্দুল ওয়াহিদ, 
শরহে ফতুহুল কাদীর; (স্থান বিহীন: দ্বার এহইয়াউত তুরাছিল 
“আরাবী, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

56... ইমাম নববী, আল-মাজমূ* শরহুল মুহাজ্জাব; (স্থান 
বিহীন:দ্বারুল ফিকর, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

57.  ক্কাষী ছানাউল্লাহ পানিপতি, ফতাওয়া রশীদিয়াঃ। 

58. মুহাম্মদ ‘আব্দুর রহীম, ফতাওয়া রহীমিয়্যাঃ; (গুজরাট : 
মকতবা-ই- রহীমিয়্যাঃ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন)। 

59. মাওলানা “আব্দুল হাই, ফতাওয়া আব্দুল হাই; (মাকতাবা 
থানবী: দেওবন্দ , ১ম সংস্করণ, ১৯৮৯ খ্ি.)। 

60. সারখাসী, আবু বকর মুহাম্মদ ইবন আহমদ, আলমাবসৃতব; 
(করাটা: এদারাতুল কুরআনি ওয়াল “উলৃমিল ইসলামিয়্যাঃ)। 

61. _আল-মুবারকপুরী, সফিয়্যুর রহমান, আর-রাহীকুল মাখতুম ; 
(রিয়াদ : দারুস সালাম, ১৯৯৪ খ্রি. সংস্করণ বিহীন)। 

62. ইবনে কাছীর, আল-বেদায়াতু ওয়ান নেহায়াঃ (বৈরুত: 


মককতাবাতুল মা'আরিফ, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৮৫ খি.)। 


558 


63. 


64. 


65. 


66. 


67. 


ইবনে হিশাম, আস্‌ সীরাতুন নববিয়্যাঃ;সম্পাদনা:মুস্তফা আস- 
সাক্কা ও গং, (মিশর:তুরাছুল ইসলাম, সংস্করণ বিহীন, তারিখ 
বিহীন) । 

(করাটী:দ্বারুল এশা'আত, সংস্করণ বিহীন, তারিখ বিহীন) । 
নদভী, সৈয়দ সুলায়মান, মাওলানা, তারীখু আরদিল কুরআন; 
(করাটী: দারুল এশা'আত, ১ম সংস্করণ, তারিখ বিহীন) । 
মুহাম্মদ ইবন ‘আব্দুল ওয়াহহাব, মুখতাসারু সীরাতির রাসূল; 
(রিয়াদ: আর-রিয়াসাতুল দআ-ম্মাহ লি এদারাতিল বুহুছিল 
ইলমিয়্যাঃ..., সংস্করণ বিহীন, ১৪০৮হিজরী)। 

হাসান ইব্রাহীম হাসান, ড., তারীখুল ইসলাম; (কায়রো: 
মাকতাবাতুন নাহদাতিল মিশরিয়্যাঃ, ১৪ সংস্করণ, ১৯৯৬ থি.)। 


অন্যান্য ‘আরবীগ্রন্থ: 


68. 


69. 


ইবনে তাইমিয়্যাঃ আল-কা'ইদাতুল জালীলাঃ ফিত 
তাওয়াসসুলি ওয়াল অছীলাঃ; সম্পাদনায় সৈয়দ রশীদ রেজা, 
(...: মাকতাবাতিছ ছেক্কাফাতিত দ্বীনিয়্যাঃ, স্ংস্করণ বিহীন, 
তারিখ বিহীন)। 

ইবনে তাইমিয়্যাঃ, আহমদ, একতেজাউস সিরাতিল মুস্তাকীম, 
সম্পাদনা: হামিদ আল-ফক্কী, (বৈরুত:দারুল মা“রিফাঃ, 
সংস্করণ বিহীন, তারিখ বিহীন)। 


559 


70. 


71. 


72. 


73. 


74. 


75. 


76. 


77. 


ইবনে তাইমিয়্যাঃ, যিয়ারাতুল কুবুরি ওয়াল ইস্তেনজাদি বিল 
মাকবুর; (রিয়াদ: আর রিয়াসাতুল 'আ-ম্মাঃ.... দারুল ইফতা, 
১ম সংস্করণ, ১৪১০হি:) 
ইবনুল জাওযী, আবুল ফরজ "আব্দুর রহমান, তলবীসে 
ইবলীস; (বৈরুত: দারুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, 
১৯৮৩ খি.)। 
ইবনে হাজার আল-'আসকালানী, লেসানুল মীযান; (বৈরুত: 
মুআসসাসাতুল এ'লাম লিল মাত্বব'আত, ৩য় সংস্করণ, ১৯৮৬ 
খ্ি.)। 
আম্বিয়া; সম্পাদনা : আব্দুল কাদির আহমদ আত্বা, (কায়রো: 
মাত্ববায়াতু হেসান, ১ম সংস্করণ, ১৯৮১ থি.)। 
ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাঃ, মুহাম্মদ ইবনে আবু বকর, 
হাশিয়াতু ইবনিল কাইয়্িম; (বৈরুত: দ্বারুল কুতুবিল 
ইলমিয়্যাঃ, ২য় সংস্করণ, ১৯৯৫ খ্রি.) । 
ইবনে কাইয়্টিম আল-জাওযিয়্যাঃ, এগাছাতুল লাহফান; 
(কায়রো: দারুত তুরাছিল 'আরাবী, ২য় সংস্করণ, ১৯৮৩ খ্রি.)। 
ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাঃ, মিফতাহু দারিস সা'আদাঃ, 
(বৈরুত: দারুল কুতুবিল ইলমিয়্যাঃ, সংস্করণ বিহীন, তারিখ 
বিহীন)। 
আবু যুহরাঃ, ইমাম, মুকারানাতুল আদইয়ান; (কায়রো:দারুল 
ফিকরিল 'আরাবী, সংস্করণ বিহীন, ১৯৯১ খ্রি.)। 

560 


78. 


79. 


80. 


81. 


82. 


83. 


84. 


আহমদ রূমী, মাজালিসুল আবরার; (করাটী;দ্বারুল এশা'আত, 
সংস্করণ বিহীন, সন বিহীন) । 

আহমদ শালাবী, ড.; মুক্কারানাতুল আদইয়ান; 
(কায়রো:মাকতাবাতুন নুহদাতিল মিসরীয়্যাঃ, ৮ম সংস্করণ, 
১৯৮৯ খি.)। 

আউলিয়া; (স্থান বিহীন, দ্বারুল কিতাবিল 'আরাবী, ৪র্থ 
সংস্করণ, ১৯৮৫ খ্রি.)। 

ইত্তেখা-জিল কুবুরি মাসাজিদা; (বৈরুত: আল-মাকতাবুল 
ইসলামী, ৪র্থ সংস্করণ, ১৪০২হিজরী)। 

তা'রীফাত;বৈরুত: দাবুল কুতুবিল ইলমিয়্যাঃ, ১ম সংস্করণ, 
১৯৮৩ খি)। 

আল-জাযাইরী, আবু বকর জাবির, ওয়া জাউ ইয়ারকুদুন!!! 
মাহলান ইয়া দো'আতাত দালালাঃ; (১৫!!! ০৫৪ 1%৯৪ 
2১০ ম০১ ৪) (স্থান বিহীন: মিন ওয়াছাইলিদ দা‘ওয়াঃ, 
১৪০৬হিজরী)। 

আদ-দেহলভী , শাহ ওয়ালী উল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগাঃ, 
(বৈরুত: দ্বারুল মা"রিফাঃ, সংস্করণ বিহীন, সন বিহীন)। 


56] 


85. 


8০. 


87. 


88. 


89. 


90. 


91. 


92. 


আদ-দেহলভী, শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস, আল-ফাউজুল 
কাবীর ; (দেওবন্দ : এমদাদিয়া কুতুবখানা, সংস্করণ বিহীন, 
তারিখ বিহীন)। 

গংগোহী, মাওলানা মুহাম্মদ হানীফ, জাফারুল মুহাসসিলীন বি 
আহওয়ালিল মুআললিফীন; (করাচী:দারুল এশা'আত, ১ম 
সংস্করণ, সন বিহীন)। 

ওয়াহিদ উদ্দিন খান, আল-ইসলামু ইয়াতাহাদ্দা; (কায়রো: 
আল-মুখতারুল ইসলামী, সংস্করণ বিহীন, সন বিহীন)। 

ফারুক হামাদাহ, ড., আল-ওয়াসিয়্যাতুন নববীয়্যাঃ (আল- 
মাগরিব: দারুছ ছেক্কাফাঃ, ১ম সংস্করণ, ১৯৮৩ খি.)। 

কাজী ছানাউল্লাহ পানিপথি, ইরশাদুত তালিবীন। 
মুহাম্মদ আরিফ সম্বহলী, মাওলানা, ব্রেলভী ফিৎনা কা নয়া 
রূপ; (উদ্দু ভাষায়), (লাহুর : আশ্রাফ ব্রাদার্স , ২য় সংস্করণ, 
১৯৭৮ খ্রি.) । 

মুহাম্মদ ইবন ‘আব্দুল ওয়াহাব, মাসাইলুল জাহিলিয়্যাঃ; 
(মদীনা: মাত্বাবি'ডল জামে'আতিল ইসলামিয়্যাঃ, সংস্করণ 
বিহীন, ১৩৯৬হিজরী)। 

নদভী, আবুল হাসান ‘আলী , মা-যা খাছিরাল আ-লামু বি 
ইনহেত্বাত্বিল মুসলিমীন; (আলমিল ইসলামী লিল মুনাজ্জামাতিত 
তুল্লাবিয়্যাঃ, সংস্করণ বিহীন, ১৯৮১ খ্রি.) । 


562 


93. নূর কেলীম, মাওলানা, ব্রেলভী মাযহাব আওর ইসলাম; 
(ফয়সালাবাদ : মাকতাবা দারুল উলুম ফয়যে মুহাম্মদী, 
সংস্করণ বিহীন, তারিখ বিহীন) 

94. হাসানুল বান্না, মাজমৃ'আতু রাসা-ইলিল ইমাম আশ-শহীদ; 
(বৈরুত: আল-মুআচ্ছাছাতুল ইসলামিয়্যাঃ, সংস্করণ বিহীন, 
তারিখ বিহীন)। 

95. সাঈদ আহমদ বালনপুরী, আল-'আউনুল কবীর ফিল ফাওযিল 
কবীর্; (দেওবন্দ: মাকতাবাতু হেজায, সংস্করণ বিহীন, সন 
বিহীন, সংস্করণ বিহীন)। 

বাংলা গ্রন্থ 

96. “আব্দুল মান্নান তালিব, বাংলাদেশে ইসলাম; (টাকা:আধুনিক 
প্রকাশনী, সংস্করণ বিহীন, ১৯৮০ খ্রি.)। 

97. অধ্যাপক 'আব্দুলনুর সালাফী, তৌহিদ বনাম শির্ক; (রংপুর: 
সালাফিয়া প্রকাশনী, সংস্করণ বিহীন, ১৯৮৪ খ্রি.)। 

98.  এ.এইচ.এম শামসুর রহমান, আপন গৃহে অপরিচিত; (খুলনা: 
জাহান প্রিন্টিং প্রেস, ১ম সংস্করণ, ২০০০ খি.)। 

99. গোপাল হালদার, সংস্কৃতির রূপান্তর;মুহাম্মদ ‘আব্দুর রহীম, 
মাওলানা, শির্ক ও তাওহীদ; (ঢাকা: খায়রুন প্রকাশনী, ২৫তম 
সংস্করণ, ১৯৯৬ খ্রি.)। 

100. গোলাম সাকলায়েন, বাংলাদেশের সুফী সাধক; 


(ঢাকা:ইসলামিক ফাউন্ডেশন, ৫ম সংস্করণ, ১৯৯৩ খ্রি.)। 


563 


101. 
102. 


103. 


104. 


105. 
106. 


108. 


109. 


110. 


111. 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান । 

জয়ন্তানুজ বন্দোপধ্যায়, ধর্মের ভবিষ্যৎ; (কলিকাতা: এলাইড 
পাবলিশারস, ১ম সংস্করণ, তারিখ বিহীন), পৃ. ২৫। 

দেওয়ান নূরুল আনোয়ার চৌধুরী, শাহ জালাল (রহ.)৩য় 
সংস্করণ, ই.ফা.বা., ১৯৯৫ খ্রি.)। 

মেহরাব আলী, পীর চেহেল গাজী; (স্থান বিহীন: ১ম সংস্করণ, 
১৯৬৮ খ্রি.)। 

মুহাম্মদ ইউনুছ, চৌধুরী লড়াই। 

মো: বুরহানুদ্দিন, “শেরেক বিনাশ বা বেহেস্তের চাবি , (আল- 
নাহদা প্রকাশনী, ১৩৯৫ বাংলা)। 

মাওলানা সৈয়দ আহমদ, “শেরেক বর্জন, (সাতক্ষীরা : 
হামিদিয়া লাইব্রেরী , ১৩৬৮ বাংলা)। 

মাওলানা আকরম খাঁ, মোসলেম বঙ্গের সামাজিক ইতিহাস; 
(ঢাকা: আজাদ অফিস, ১ম সংস্করণ, ১৯৬৫ খরি.)। 

মাহবুবে খোদা দেওয়ানবাগী, আল্লাহ কোনো পথে; (ঢাকা: সুফী 
ফাউন্ডেশন, আরামবাগ, ৩য় সংস্করণ, সন বিহীন)। 

মাহবুবে খোদা দেওয়ানবাগী, রাসূল সত্যই কি গরীব ছিলেন; 
(ঢাকা: সুফী ফাউন্ডেশন, আরামবাগ, সংস্করণ বিহীন, সন 
বিহীন)। 

মুহাম্মদ ফযলুল করীম, তৌহীদ-রেসালত ও নূরে মুহাম্মাদী 
(সা)-এর সৃষ্টি রহস্য; (কুমিল্লা'জমইয়াতু “উলামাই আহলিস 
সুন্নাত ওয়াল জামা'আত, ১ম সংস্করণ, ১৯৯১ খ্রি.)। 


564 


112. 


113. 


114. 


115. 


1106. 


117. 


118. 


গবেষণা 


সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ; (ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন, 
বাংলাদেশ, ২য় সংস্করণ, ১৯৮৭ খ্রি.)। 

সৈয়দ মোহাম্মদ এছহাক, ভেদে মা'রেফত; (ঢাকা:আল- 
এছহাক প্রকাশনী, সংশোধিত সংস্করণ, ১৪০২ বাংলা)। 

সৈয়দ মোহাম্মদ এছহাক, তাবিজের কিতাব; (ঢাকা: আল- 
এছহাক প্রকাশনী, সংশোধিত সংস্করণ, ১৩৯৭ বাংলা)। 
স্বর্গীয় রমেশ চন্দ্র সরকার, মুক্তির দরবার ; (চট্টগ্রাম : শ্রী 
পুলিন বিহারী শীল, সংস্করণ বিহীন, ১৯৯২ থি.)। 

সৈয়দ মোস্তফা কামাল, শাহ জালাল ও তাঁর কারামত; (সিলেট 
: নিউ এমদাদিয়া লাইব্রেরী, ১০ম সংস্করণ, ১৯৯৬ খ্রি.)। 
হাবীবুর রহমান, আছুদগানে ঢাকা, উর্দু ভাষায় রচিত, (ঢাকা: 
মনজর প্রেস, ১ম সংস্করণ, ১৯৪৬ থি.)। 

“প্রেমের শুরা-এক্কের খনী (প্রকাশক: চাঁদপুরী শাহ দরবার 
শরীফ: খাদেম মুহাম্মদ শফিকুল ইসলাম, ১ম সংস্করণ)। 
লেখকের নাম বিহীন বই। 


১১৯. মুহাম্মদ আফাজ উদ্দিন, “ইসলামী দাওয়াত বিস্তারে ও ধর্মীয় - 


সামাজিক সংস্কারে ‘আব্দুল আউয়াল জৌনপুরী এর অবদান”, 
পি.এইচ.ডি থিসিস, (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, 
অপ্রকাশিত, ১৯৯৮ খি.), 


565 


অভিধান 

119. অধ্যাপক আনতুয়ান না'মাহ ও গং, আল-মুনজিদ; বৈরুত: 
দারুল মাশরিক, ২১ সংস্করণ, ১৯৭২ খ্রি. । 

120. ইবনে মানজুর, লেছানুল ‘আরব; (কুম:নাশরুল আদাবিল 
হাওযাহ, সংস্করণ বিহীন, ১৮০৫হি: ৷ 

121. ইব্রাহীম মুস্তফা ও গং, আল-মু'জামুল ওয়াসীত; (তেহরান: 
আল-মাকতাবাতুল ইলমিয়্যাঃ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন)। 

122. ‘উমার রেজা কাহহা-লাহ, মু'জামুল মুআল্লিফীন; (বৈরুত : 
মুআসসাসাতুর রিসালাঃ, ১ম সংস্করণ, ১৯৯৩ খি.)। 

123. ড. মুহাম্মদ ফজলুর রহমান, “আরবী-বাংলা ব্যবহারিক 
অভিধান; (ঢাকা: রিয়াদ প্রকাশনী, ১ম সংস্করণ, ১৯৯৮ খ্রি. । 

পত্রিকা 


124. দৈনিক ইনকেলাব, ২৫ সেপ্টেম্বর , ১৯৯৭ থি.)। 
125. দৈনিক “করতোয়া”, (বগুড়া : ১৮/১২/১৯৮৭ খি.)। 


126. সাপ্তাহিক “সোনার বাংলা, (শুক্রবার, ৪/৮/২০০০ খি.)। 


566 


